IslamHouse.-" — — — — ——_—_____—___—— 1438 


ইসলাম: একমাত্র 
পরিপূর্ণ দীন 


[ Bengali - বাংলা - এ] 


££ 3% 
মুহাম্মাদ আল-আমীন ইবন মুহাম্মাদ 
আল-মুখতার আশ্-শানকীতী 


COCR 


অনুবাদ: ড. মোঃ আমিনুল ইসলাম 
সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


https://archive.org/details/@salim molla 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
১) MC 


Ula yi> piLulll 


££ ক 
Eo ESE RE CEE 
sl 


UCR 


DD eal LS 3:42) 


IslamHouse com 


₹১ ভূমিকা 8 

॥২ ৷ পুস্তিকার মাসআলা ও আলোচনাসমূহ Ob 

৩ প্রথম মাসআলা: আল্লাহর তাওহীদ প্রসঙ্গে | ১০ 

| 8 প্রথম প্রকার: রুবুবিয়াত (সৃষ্টি, সার্বভৌম প্রভুত্ব ও পরিচালন)- ১০ 
এর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ 

₹৫ দ্বিতীয় প্রকার: ইবাদতের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ ১৫ 

৬ ৷ তৃতীয় প্রকার: নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ ১৭ 

৭ দ্বিতীয় মাসআলা: উপদেশ প্রসঙ্গে OO ২১ 

৮ ৷ তৃতীয় মাসআলা: সৎকর্ম ও অন্যান্য কর্মের মধ্যে পার্থক্য ২৯ 

॥_ প্রসঙ্গে 

৯ চতুৰ্থ মাসআলা: শরী'আতের বিধান ব্যতীত অন্য বিধান দ্বারা ৩৫ 

১০ পঞ্চম মাসআলা: সামাজিক অবস্থা প্রসঙ্গে ৪৩ 

১১ ষষ্ঠ মাসআলা: অর্থনীতি প্রসঙ্গে ৫৬ 

১২ সপ্তম মাসআলা: রাজনীতি প্রসঙ্গে ৬১ 

১৩ অষ্টম মাসআলা: মুসলিমদের ওপর কাফিরদের প্রভাব বিস্তার ৭১ 
প্রসঙ্গে | 

১৪ নবম মাসআলা: মুসলিমদের দুর্বলতা এবং কাফিরদের তুলনায় ৭৫ 


IslamHoUuse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
(5 ৩ ০% 


তাদের সংখ্যা ও প্রস্তুতির কমতি প্রসঙ্গে 
১৫ দশম মাসআলা: মনের গরমিলজনিত সমস্যা প্রসঙ্গে ৮৭ 


IslamHouse com 


££ —_ _ ক 


dl oy es Gs de PDL DLL, nll > dh a3 
orl en dl Sc 3 9 4০) 


সমস্ত প্রশংসা সৃষ্টিজগতের রব আল্লাহর জন্য, আর 
সালাত (দুরূদ) ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরও বর্ষিত হউক তাঁর 
পরিবার-পরিজন ও সাহাবীবৃন্দের প্রতি এবং তার প্রতিও, 
যিনি তাঁর দাওয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দাওয়াতী 
তৎপরতা পরিচালনা করেন। 


অতঃপর... 


এটি একটি বক্তব্য যা আমি মরক্কোর বাদশাহের 
অনুরোধে মসজিদে নববীতে পেশ করেছিলাম । অতঃপর 
আমার কিছুসংখ্যক ভাই তা লিপিবদ্ধ করে প্রকাশ করার 
জন্য আমাকে অনুরোধ করেন এবং আল্লাহ তা‘আলা এর 
মাধ্যমে কল্যাণ করবেন এই আশা করে আমি সেই 
অনুরোধে সাড়া দেই । 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (==) 
৯৩ ৫০% 


আল্লাহ তা‘আলা বলেন, 

Eob55 FH LEALIE CLG ES LL SUSE} 
[3 :sSSUl 5) +] র্ঘ১ = 

“আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ 

করে দিলাম এবং তোমাদের ওপর আমার নি‘আমত 


সম্পূর্ণ করলাম; আর তোমাদের জন্য ইসলামকে দীন 
হিসেবে পছন্দ করলাম ৷” [সূরা আল-মায়েদা, আয়াত: ৩] 


সেই দিনটি ছিল ‘আরাফাতের দিন, আর তা ছিল বিদায় 
হজের সময়কার জুম‘আর দিন। এই আয়াতটি এ দিন 
বিকাল বেলায় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
‘আরাফাতের ময়দানে অবস্থানকালীন সময়ে অবতীর্ণ 
হয়েছে৷ আর এই আয়াতটি অবতীর্ণের পর নবী 


1 যেমন সহীহাইনে উল্লিখিত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক 
বর্ণিত হাদিসে রয়েছে: সহীহ বুখারী, কিতাবুল ঈমান (১) ০৬5), বাবু 
যিয়াদাতুল ঈমান ওয়া নুকসানিহী (5১০% ; ১২১ ১৬; ০৬), ১/ ১৭; 
সহীহ মুসলিম, কিতাবুত তাফসীর (৷ ৬5), (8/ ২৩১২), হাদীস নং 


৩০১৭। 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (৬০) 
১১৬ ০% 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাশি দিন জীবিত 
ছিলেন আল্লাহ তা'আলা এই আয়াতে স্পষ্টভাবে বলেছেন 
যে, তিনি আমাদের জন্য আমাদের দীনকে পরিপূর্ণ করে 
দিয়েছেন। সুতরাং তিনি কখনও তার মধ্যে কমতি 
করবেন না এবং কখনও বৃদ্ধিরও প্রয়োজন হবে না । আর 
এই জন্যই তিনি আমাদের নবীর মাধ্যমে নবীদের 
আগমনের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন। 


আর তিনি এই আয়াতে আরও স্পষ্ট করেছেন যে, তিনি 
আমাদের জন্য ইসলামকে আমাদের দীন হিসেবে পছন্দ 
করেছেন, তাই এই দানের প্রতি তিনি কখনো অসন্তুষ্ট 
হবেন না। আর এ কারণেই তিনি স্পষ্ট করে দিয়েছেন 
যে, কারও নিকট থেকে তিনি ইসলাম ব্যতীত কোনো 
কিছু গ্রহণ করবেন না । তিনি বলেন, 


Se 3 3 5 Be FEN Cs LY GE ES 53 
[85:00 JG rl 


“কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দান গ্রহণ করতে 
চাইলে তা কখনও গ্রহণ করা হবে না এবং সে হবে 
আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ।” [সুরা আলে ইমরান, 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (৭০) 
১৯১১৭০ 


আয়াত: ৮৫] 
তিনি আরও বলেন, 
[19:50 JELLY HT Le BT Oj 


“নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দীন।” 
[সূরা আলে ইমরান, আয়াত: ১৯] আর দীন পরিপূর্ণ করে 
দেওয়া এবং তার যাবতীয় বিধিবিধান বর্ণনা করার মধ্যে 
উভয় জগতের সকল প্রকার নি‘আমত অন্তর্ভুক্ত রয়েছে, 
তাই তিনি বলেছেন: 


[3 5SU 5 {5 je 2 
“এবং তোমাদের ওপর আমার নি‘আমত সম্পূর্ণ 
করলাম ৷” [সূরা আল-মায়েদাহ, আয়াত: ৩] 


এই আয়াতখানা একটি সুস্পষ্ট ভাষ্য, যা দ্বারা প্রমাণিত 
হয় যে, নিঃসন্দেহে দীন ইসলাম মানুষের প্রয়োজনীয় 
দুনিয়া ও আখেরাতের যাবতীয় বিষয় ব্যাখ্যাসহকারে 
যথাযথভাবে বর্ণনা করে দিয়েছে। 


এর দৃষ্টান্তস্বরূপ আমরা দশটি বিশেষ মাসআলার বিবরণ 
পেশ করছি, যার ওপর ভিত্তি করে দুনিয়ার জীবন 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


পরিচালিত হয়। জ্ঞানী ব্যক্তির নিকট এই মাসআলাসমূহ 
উভয় জগতেই গুরুত্ব বহন করে। কিছু সংখ্যক বিষয়ের 
মধ্যে অন্যান্য সব বিষয়গুলোর প্রতিই সুক্ম্মভাবে ইঙ্গিতও 
দেওয়া হয়েছে। মাসআলা দশটি হলো: 


প্রথমত: আল্লাহর তাওহীদ; 
দ্বিতীয়ত: উপদেশ; 
তৃতীয়ত: সৎকর্ম ও অন্যান্য কর্মের মধ্যে পার্থক্য; 


চতুৰ্থত: শরী‘আতের বিধান ব্যতীত অন্য বিধান দ্বারা 
বিচার-ফয়সালা করা; 


পঞ্চমত: সামাজিক অবস্থা; 
ষষ্ঠত: অর্থনীতি; 
সপ্তমত: রাজনীতি; 


অষ্টমত: মুসলিমদের ওপর কাফিরদের প্রভাব 
বিস্তারজনিত সমস্যা; 


নবমত: সংখ্যায় ও প্রস্তুতির ক্ষেত্রে কাফিরদের প্রতিরোধে 
মুসলিমদের দুর্বলতাজনিত সমস্যা; 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
৯) ৯১০% 


দশমত: সমাজের মধ্যে আন্তরিক অনৈক্যজনিত সমস্যা । 


আমরা আল-কুরআন থেকে এসব সমস্যার সমাধান ব্যাখ্যা 


করব। এই বিষয়গুলো কুরআনের ইঙ্গিত দ্বারা বর্ণনার 
মাধ্যমে অন্যান্য বিষয়ের প্রতিও কিঞ্চিত ইশারা প্রদান 
করা হয়েছে। 


IslamHoUuse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


প্রথম মাসআলা: আল্লাহর তাওহীদ প্রসঙ্গে 


কুরআনের পূর্ণাঙ্গ বিশ্লেষণের মাধ্যমে জানা যায় যে, 

তাওহীদ তথা একত্ববাদের তিনটি অংশ রয়েছে; 

প্রথম প্রকার; রুবুবিয়াত (সৃষ্টি, সার্বভৌম প্রভুত্ব ও 

পরিচালন)-এর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ: 

তাওহীদের এই অংশের ওপর জ্ঞানবানদের স্বভাব-প্রকৃতি 

প্রতিষ্ঠিত। আল্লাহ তা‘আলা বলেন, 

3550) 541 21 {41 LE 4s & oe A) 
[87 

“যদি তুমি তাদেরকে জিজ্ঞেস কর, কে তাদেরকে সৃষ্টি 


করেছে, তারা অবশ্যই বলবে, আল্লাহ্‌।” [সূরা আয- 
যুখরুফ, আয়াত; ৮৭] 


তিনি আরও বলেন, 
EE se LB sRNfe TeB a 52-7 4 {5 
=~ CULT sal SBN soll 2 rf S} 
AL BIE Z kell 5 A sie 
| 92 এন 022833 এ 92 এ 0৭ 55 78); 
do ALE. Biz Cz z Be EE ae ws Lr 
EAD LAL LULLED ET 


IslamHouse com 


“বল, কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে 
জীবনোপকরণ সরবরাহ করে অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি 
কার কর্তৃত্বাধীন, জীবিতকে মৃত থেকে কে বের করে 
এবং মৃততে জীবিত থেকে কে বের করে এবং সকল 
বিষয় কে নিয়ন্ত্রণ করে? তখন তারা বলবে, আল্লাহ্‌ । বল, 
তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?” [সুরা 
ইউনুস, আয়াত: ৩১] আর অনুরূপ আরও অনেক আয়াত 
রয়েছে। 


আর এই প্রকার তাওহীদকে ফির‘আউন অহঙ্কার ও 
গোঁড়ামিবশত অস্বীকার করেছে যেমন, তার কথায়: 


[23:2 51 {© Se lall S55 U5 B3653 JE 
“ফির‘আউন বলল, সৃষ্টিজগতের রব আবার কী?” [সূরা 
আশ-শু‘'আরা, আয়াত: ২৩] তার অস্বীকার করা যে 


অহঙ্কারবশত ও ইচ্ছাকৃত, তার প্রমাণে আল্লাহ তাআলা 
অন্য আয়াতে বলেন, 


LEN SFL SS J) SFR JSG ctle 15 IG 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন [= ১২০) 
১৯১ ১২ ০3 


[102 sl JS I LN le; 


“মুসা বলেছিল, তুমি অবশ্যই অবগত আছ যে, এসব 
স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর রব-ই অবতীর্ণ 
করেছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ।” [সূরা আল-ইসরা, 


আয়াত: ১০২] 
তিনি আরও বলেন, 
CAN EEA CT iS) 


[14 


“তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান 
করল, যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে গ্রহণ 
করেছিল।” [সূরা আন-নামল, আয়াত: ১৪] 


আর এই কারণে তাওহীদের এই প্রকারকে প্রমাণ করার 
জন্য সাব্যস্তকরণসূচক প্রশ্নবোধক (| ॥৫%-) শব্দ 
দ্বারা আল-কুরআন অবতীর্ণ হতো, যেমন তাঁর বাণী: 


ENE asf sat bg ARs 
[10:8 B IL BNE SN bE LE hf I 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


আকাশমণ্ডলী ও যমীনের সৃষ্টিকর্তা?” [সূরা ইবরাহীম, 
আয়াত: ১০] 


তিনি আরও বলেন, 

[1640S IG ES HG BA GE By 
“বল, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য রবকে খুঁজব? অথচ 
তিনিই সবকিছুর রব” [সূরা আল-আন‘আম, আয়াত: 


১৬৪] 
তিনি আরও বলেন, 

[16:50 N51 BEN SIS 5 BY 
“বল, কে আকাশমণ্ডলী ও পৃথিবীর রব? বল, আল্লাহ্‌ ।” 


[সূরা আর-রা“দ, আয়াত: ১৬) এবং অনুরূপ আর আয়াত । 
কারণ, তারা এর স্বীকৃতি প্রদান করে। 

আর এই প্রকারের তাওহীদে বিশ্বাস কাফির সম্প্রদায়ের 
কোনো উপকার করে নি । কারণ, তারা ইবাদতের ক্ষেত্রে 
আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করে নি । যেমন, 
তিনি বলেছেন: 


IslamHouse com 


ip BLING SELL SB NAY SIE Lek UY 
[106 


“তাদের অধিকাংশ আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু তারা 
তাঁর সাথে শরীক করে।” [সূরা ইউসুফ, আয়াত: ১০৬] 
তিনি আরও বলেছেন: 


[3:5 ES HITE N ALS GY 
“আমরা তো তাদের ইবাদত-আনুগত্য এজন্যই করি যে, 


তারা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর সান্নিধ্যে এনে 

দিবে।” [সূরা আয-যুমার, আয়াত: ৩] 

তিনি আরও বলেছেন: 

ENE HEE BA Le Ci Si 645) 
MEE 3050 3) PET EPCs 

“তারা বলে, এগুলো আল্লাহর নিকট আমাদের 

সুপারিশকারী । বল, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী 

ও পৃথিবীর এমন কিছুর সংবাদ দিবে, যা তিনি জানেন 

না?” [সূরা ইউনুস, আয়াত: ১৮] 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ১৫ ৩৪) 


দ্বিতীয় প্রকার: ইবাদতের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ: 


এটা এমন একটি বিষয়, যাকে কেন্দ্র করেই রাসূলগণ ও 
বিভিন্ন জাতির মধ্যে সকল যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়েছে। 
আর এটা এমন একটি ব্যাপার, যা বাস্তবায়ন করার 
জন্যই নবী ও রাসূলদের প্রেরণ করা হয়েছে। আর তার 
মূলকথা হলো: ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’-এর 
অর্থ । সুতরাং তা দু'টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত: নীতি 
দু'টি হলো (আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই) এর 
মধ্যকার নেতিবাচক দিক এবং ইতিবাচক দিক । 


বাক্যটির নেতিবাচক অর্থ হলো: সকল প্রকার ইবাদতের 
ক্ষেত্রে আল্লাহ তা‘আলা ব্যতীত সকল প্রকার উপাস্যকে 
পরিহার বা প্রত্যাহার করে নেওয়া । 

বাক্যটির ইতিবাচক অর্থ হলো: সকল প্রকার ইবাদত তাঁর 
বিধিবদ্ধ শর'*ঈ পদ্ধতিতে এককভাবে ও একমাত্র তাঁরই 


জন্য নির্দিষ্ট করা। আল-কুরআনের সিংহভাগ আয়াতই 
এই প্রকার তাওহীদ প্রসঙ্গে । যেমন, 


2 2° As 20 EH os SE 5 চব 
(EAE AEG MU LEON LS BK SES I 3 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
_ইাদণলবল গলগল তল) 


[36 : >) 55,4] 
“আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার 
নির্দেশ দেওয়ার জন্য আমরা তো প্রত্যেক জাতির মধ্যেই 
রাসূল পাঠিয়েছি ।” [সূরা আন-নাহল, আয়াত: ৩৬] 
GILLS 8d 


= 


29) ১) L252 DE op EGY 

[25 slat 55] ৰ্ঘত SL 
“আমরা তোমার পূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করিনি 
তার প্রতি এই ওহী ব্যতীত যে, আমি ব্যতীত অন্য কোনো 


(সত্য) ইলাহ নেই । সুতরাং আমারই ইবাদত কর।” [সূরা 
আল-আম্বিয়া, আয়াত: ২৫] 


Ib LAL 8 DY bes SAD HS 3) 
[256 5551 FLGETY byl 


“সুতরাং যে তাগ্ুতকে অস্বীকার করবে ও আল্লাহর প্রতি 
ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে, যা 
কখনও ভাঙ্গবে না” [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৫৬] 


SEIN nd a OE EDS NEG sa R42 


IslamHoUuse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (=> ১৭ = | 


[45:05 510 5 Ds 
“তোমার পূর্বে আমরা যে সকল রাসূল প্রেরণ করেছিলাম 
তাদেরকে তুমি জিজ্ঞাসা কর, আমরা কি দয়াময় আল্লাহ্‌ 
যায়?” [সূরা আষ-যুখরুফ, আয়াত: ৪৫] 
(OAL SES TLE GF CB 
ple: oR A 
“বল আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ একজন 
ইলাহ ৷ সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না?” 
[সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৮] আর এই প্রসঙ্গে 
আরও বহু আয়াত রয়েছে। 
তৃতীয় প্রকার: নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ: 


এ প্রকারের তাওহীদ দু’টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত, 
যেমনটি আল্লাহ তা‘আলা বর্ণনা করেছেন: 


প্রথমত: আল্লাহ তা'আলাকে সৃষ্টির গুণাবলির সাথে তুলনা 
করা থেকে পবিত্র রাখা । 


IslamHouse com 


দ্বিতীয়ত: আল্লাহ তা'আলা নিজেকে অথবা তাঁর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে যেসব গুণে গুণান্বিত 
করেছেন, রূপকার্থে নয় বরং প্রকৃতার্থে আল্লাহ তা'আলার 
পরিপূর্ণতা ও যথাযোগ্য মর্যাদার সাথে সামঞ্জস্য রেখে 
সেগুলোর প্রতি ঈমান আনা । আর এটা জানা কথা যে, 
আল্লাহ সম্পর্কে আল্লাহর চেয়ে জ্ঞানী কেউ নেই যে 
আল্লাহর গুণ বর্ণনা করতে পারে, আর আল্লাহর পরে 
জ্ঞানী কেউ নেই যে তাঁর গুণাবলি বর্ণনা করতে সক্ষম । 


আর আল্লাহ তা'আলা নিজের ব্যাপারে বলছেন: 
[140 5,548 1 AMT ol ce 25s 


“তোমরা কি বেশি জানো, না আল্লাহ?” [সূরা আল- 
বাকারাহ, আয়াত: ১৪০] 

আর তিনি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সম্পর্কে বলেন, 


PAB AIO FFG NP AO GH SE $e5 5) 
[4-3 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ১৯৩ | 


“এবং সে মনগড়া কথাও বলে না। এটা তো ওহী, যা 
তার প্রতি প্রত্যাদেশ হয়” [সূরা আন-নাজম, আয়াত: ৩- 
8] 

আল্লাহ তা‘আলা তাঁর বাণী দ্বারাই তাঁর অনুরূপ কোনো 
কিছু নেই বলে বর্ণনা করেছেন । তিনি বলেন, 


11 ee, sl DEES 2 


“কোনো কিছুই তাঁর সদৃশ নয়।” [সূরা আশ-শূরা, 
আয়াত: ১১] আর তিনি তাঁর ইতিবাচক গুণাবলীসমূহ 
প্রকৃতার্থেই সাব্যস্ত করেছেন তাঁর ভাষায়: 

[11:50 41155 41 nal tel 55) 
“আর তিনি সর্বশ্রোতা, সর্বপ্ষ্টা।” [সূরা আশ-শুরা, 
আয়াত: ১১] সুতরাং আয়াতের প্রথমাংশ দ্বারা প্রমাণিত 
যে, তাঁর গুণাবলি অকার্যকর বা অসার করার অবকাশ 
নেই । 
তাই আয়াত থেকে সুস্পষ্ট যে, প্রত্যেকের জন্য আবশ্যক 


গুণাবলী তাঁর জন্য সাব্যস্ত করা এবং তাঁর গুণাবলি 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন [> ২০ =) 


অকার্যকর না করে অন্য সব কিছুর সাথে তাঁর 

সাদৃশ্যতাকে অস্বীকার করা। 

কারণ আল্লাহ তা'আলা তার সৃষ্টি কর্তৃক তাঁকে জ্ঞানে 

বেষ্টন করার অক্ষমতার কথা সুস্পষ্টভাবে বর্ণনা করে 

দিয়েছেন । তিনি বলেছেন: 

{Ole 5 GE V5 AS G5 esl HU AS 
HEE 

“তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি 


না” । [সূরা ত্ব-হা, আয়াত: ১১০] 


— ——  _  lslamHouse.cn — ————— — — — —_—_———— 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৬০] 


দ্বিতীয় মাসআলা: উপদেশ প্রসঙ্গে 


সকল বিজ্ঞজন একমত পোষণ করেছেন যে, আল্লাহ 
তা'আলা আকাশ থেকে পৃথিবীতে ‘পর্যবেক্ষণ ও জ্ঞান’ এ 
দু'টি উপদেশের চেয়ে বড় কোনো উপদেষ্টা ও ধমকদাতা 
প্রেরণ করেন নি। আর তা হচ্ছে এই যে, মানুষ এ-কথা 
খেয়াল রাখবে যে তাঁর সম্মানিত ও মহান প্রতিপালক 
তাকে পর্যবেক্ষণ করেন এবং সে যা কিছু গোপন করে ও 
প্রকাশ করে, তিনি সে সম্পর্কে জানেন। 


আলিমগণ এই বড় উপদেষ্টা ও মহা ধমকদাতার জন্য 
এমন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, যার দ্বারা বোধগম্য 
জিনিস অনুভবযোগ্য জিনিসের মতো হয়ে যায়। তারা 
বলেন, যদি আমরা একজন বাদশাহকে ধরে নিই, যে 
বাদশাহ অত্যধিক রক্তপাতকারী, মানুষ হত্যাকারী এবং 
প্রচণ্ড আক্রমণকারী ও শাস্তিদাতা, আর তার জল্লাদ তার 
মাথার উপরে দাঁড়ানো এবং চামড়ার বিছানা* বিছানো, 


2 hall শব্দের অর্থ- চামড়ার বিছানা, যা অপরাধীদেরকে হত্যা করার জন্য 
বিছানো হয়। - অনুবাদক ৷ 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ২২০] 


তরবারিটি থেকে রক্ত ঝরছে এবং এ বাদশার চারপাশে 
তার কন্যা ও স্ত্রীগণ; এমন ভয়ঙ্কর অবস্থায়, বাদশাহের 
চোখের সামনে ও তার উপস্থিতিতে উপস্থিত কোনো 
দর্শক কি এ বাদশার কন্যা ও স্ত্রীগণের নিকট থেকে 
অবৈধ কিছু অর্জনের চিন্তা করবে?! না, কখনও না! (আর 
আল্লাহর জন্য রয়েছে যাবতীয় মহত্তম দৃষ্টান্তসমূহ ৷) বরং 
তখন প্রত্যেক উপস্থিত ব্যক্তি হবে ভীত-সন্ত্রস্ত, তাদের 
আশা হবে নিরাপদে প্রত্যাবর্তন । আর এতেও কোনো 
সন্দেহ নেই যে, (আর আল্লাহর জন্য রয়েছে মহ্ত্তম 
দৃষ্টান্ত) আল্লাহ তা'আলা হলেন মহাজ্ঞানী, এ বাদশার 
চেয়ে অধিক ও বিস্তৃত জ্ঞানের অধিকারী; সন্দেহ নেই যে, 
তিনি মহান শাস্তিদাতা, প্রচণ্ড শক্তিশালী ও কঠিন 
শাস্তিদাতা। তাঁর জমিনে তাঁর সংরক্ষিত এলাকা হচ্ছে 
তাঁর নিষেধসমূহ । 


এমনিভাবে যদি কোনো শহরবাসী জানে যে, শহরের 
আমীর বা শাসক তারা রাতের বেলায় যেসব কাজ করে 
তার সব কিছুই জানতে পারেন, তবে তারা আতঙ্কিত 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ২৩০] 


অবস্থায় রাত্রিযাপন করবে এবং তার ভয়ে তারা সকল 
প্রকার অন্যায় ও অপকর্ম পরিত্যাগ করবে। 
আর আল্লাহ তা‘আলা সৃষ্টিকুলকে যে হেকমত বা রহস্যের 
কারণে সৃষ্টি করেছেন, তা স্পষ্টভাবে বর্ণনা করে 
দিয়েছেন; তা হলো তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা ও যাছাই- 
বাছাই করা । যেমন, তিনি বলেছেন: 
Se ill lg ME oN EG) 
[7:1 
“পৃথিবীর উপর যা কিছু আছে আমরা সেগুলোকে তার 
শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে, 
তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ ৷” [সূরা আল-কাহাফ, আয়াত: 
৭] তিনি সূরা হুদের প্রথম দিকে বলেন, 


AEE 6 20 EK SBN SGT SS SN 5) 
TS EIEN 
“আর তিনিই আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি 


মধ্যে কাজে-কর্মে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য ৷” 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন [=> ২৪ =) 
১১ ২৪ ০3 


[সুরা হুদ, আয়াত: ৭] তিনি বলেন নি: তোমাদের মধ্যে 
কে সবচেয়ে বেশি আমলকারাী! 


তিনি সূরা আল-মুলকের মধ্যে বলেন, 
5 ee al tl Sa HA S53 Ss lly 
[2:20 51 OL 


“যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা 
করার জন্য- কে তোমাদের মধ্যে কর্মে উত্তম । আর তিনি 
পরাক্রমশালী, ক্ষমাশীল” [সূরা আল-মুলক, আয়াত: ২] 


এই আয়াত দু‘টি তাঁর নিম্নোক্ত বাণীর উদ্দেশ্য ও তাৎপর্য 
বর্ণনা করে। যেমন তিনি বলেন, 


SEL LO S522 NL ANY BH LES G5: 
[56 


“আমি সৃষ্টি করেছি জিন্ন এবং মানুষকে এজন্য যে, তারা 
আমারই ইবাদত করবে” [সূরা আয-যারিয়াত, আয়াত; 
৫৬] 


যেহেতু সৃষ্টিকুলকে সৃষ্টি করার হেকমত তথা রহস্য হলো 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ২৫০] 


উল্লেখিত পরীক্ষা-নিরীক্ষা ও যাছাই-বাছাই করা, সেহেতু 
জিবরীল আলাইহিস সালাম মানুষের জন্য এই পরীক্ষায় 
সফলকাম হওয়ার পদ্ধতি বর্ণনা করে দিতে চাইলেন, তাই 
তিনি নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন: 
আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দিন? তখন নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেন যে, এখানে 
আলোচিত এই শ্ৰেষ্ঠ ধমকদাতা ও মহা উপদেষ্টাই হচ্ছে 
ইহসানের পথ। তিনি বলেন, 


rd = 5 Zot 7 AOE el ই 
ABT EEE 15 55 J ON ol55 HE Bl A SE) 


“ইহসান হচ্ছে, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে 
যেন তুমি তাঁকে দেখছ; আর যদি তুমি তাঁকে দেখতে না 
পাও, তাহলে মনে করবে, তিনি তোমাকে দেখতে 
পাচ্ছেন।” এ জন্যই আপনি পবিত্র কুরআনুল কারীমের 


3 ইমাম বুখারী ও মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে হাদীসখানা 
বর্ণনা করেছেন: সহীহ বুখারী, ঈমান অধ্যায় (১4) ০৬5), পরিচ্ছেদ: 
জিবরীল আলাইহিস সালাম কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
ঈমান সম্পর্কে জিজ্ঞাসা (১২১ ১০ ০ ৷ ০2 ৪2 = Jl Pb) 
(১/১৮); সহীহ মুসলিম, ঈমান অধ্যায় (১.০১০৬5), (১/৩৯), হাদীস নং 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


প্রতি পৃষ্ঠায় এই মহান উপদেষ্টাকে দেখতে পাবেন। 
যেমন, 


rT AT 
EE Eo © 3 EE br SA) 

[18 , 16:55 
“আমরাই মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে 
যে কুমন্ত্রণা দেয় তা আমরা জানি। আর আমরা তার 
গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর ৷.. মানুষ যে কথাই 
উচ্চারণ করে, তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই 
রয়েছে।” [সূরা ক্কাফ, আয়াত: ১৬-১৮] 


[7:35 AO ee ESL; es el AB 
“অতঃপর তাদের নিকট পূর্ণ জ্ঞানের সাথে তাদের 
কার্যাবলী বর্ণনা করবই, আর আমরা তো অনুপস্থিত 
ছিলাম না” [সুরা আল-আ'‘রাফ, আয়াত: ৭] 

৯; আর ইমাম মুসলিম এই হাদীসখানা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু 


‘আনহু থেকেও বর্ণনা করেছেন, ঈমান অধ্যায় (১এ১৷ ০৮5), (১/৩৬), 
হাদীস নং ৮। 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


52 SES V5 93 2 Bo LE Gj J 9 S55 G5) 
DS oF SAF LG 3 S23 BG LE SY js 
EO aE Tie LG 
[61:52 57410 x7 HS 3) 7 
“তুমি যে কোনো অবস্থায় থাক এবং তুমি তৎসম্পর্কে 
কুরআন থেকে যা তিলাওয়াত কর এবং তোমরা যে 
কোনো কাজ কর, আমি তার পরিদর্শক- যখন তোমরা 
তাতে প্রবৃত্ত হও । আকাশমণ্ডলী ও পৃথিবীর অণু পরিমাণও 
তোমার রবের অগোচর নয় এবং তা অপেক্ষা ক্ষুদ্রতর 
অথবা বৃহত্তর কিছুই নেই, যা সুস্পষ্ট কিতাবে নেই ৷” 
[সূরা ইউনুস, আয়াত: ৬১] 
UL Ge Ee LL LLL 
(OA SE NDT CS, BENE 
[5:55 25+] 
“সাবধান! নিশ্চয় তারা তাঁর নিকট গোপন রাখার জন্য 


তাদের বক্ষ দ্বিভাঁজ করে। সাবধান! তারা যখন 
নিজেদেরকে বস্তরে আচ্ছদিত করে, তখন তারা যা গোপন 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন [=> ২৮ ০) 


করে ও প্রকাশ করে, তিনি তা জানেন ৷ অন্তরে যা আছে, 
নিশ্চয় তিনি তা সবিশেষ অবহিত ৷” [সূরা হুদ, আয়াত: 
৫] আর অনুরূপভাবে আল-কুরআনের প্রায় প্রত্যেক স্থানে 
এই প্রসঙ্গে বর্ণিত আছে। 


IslamHoUuse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ২৬৯] 


তৃতীয় মাসআলা: সৎকর্ম ও অন্যান্য কর্মের মধ্যে 
পার্থক্য প্রসঙ্গে 


আল-কুরআন স্পষ্টভাবে বর্ণনা করেছে যে, সৎকর্ম এমন 
এক কর্মকে বলা হয়, যাতে তিনটি বিষয়ের সমাবেশ 
ঘটে; তন্মধ্যে থেকে যখন কোনো একটি ত্রুটিপূর্ণ হবে, 
তবে কিয়ামতের দিন ত দ্বারা ব্যক্তির কোনো উপকার 
হবে না। 


প্রথমত: কাজটি নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কর্তৃক আনিত বিধান অনুযায়ী হওয়া*। কেননা আল্লাহ 


“ সহীহ বুখারী, সন্ধির অধ্যায় (এ ০৮5), পরিচ্ছেদ: যখন তারা অন্যায় 
সন্ধির ওপর মীমাংসা করে, তখন সেই সন্ধি বাতিল বলে গণ্য হবে (৬ 
১১৮ ০-৭৬ ১,2 (০ 4০ 1-৩০০ ৷১)), (৩/১৬৭); সহীহ মুসলিম, বিচার 
অধ্যায় (4/55)। ০৮5), পরিচ্ছেদ: বাতিল বিধানসমূহ খণ্ডন করা এবং 
শরী‘আতের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়সমূহ প্রত্যাখ্যান করা ( 2% ০৬ 
123 ৩5৬০৫ >, , U৮। ৮5০১) (৩/১৩৪৩), হাদীস নং ১৭১৮, আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, “যে ব্যক্তি আমাদের এই দীনের মধ্যে এমন কিছুর উদ্ভাবন করবে 
যা তার মধ্যে নেই, তবে তা অগ্রহণযোগ্য হবে”; অন্য বর্ণনায় আছে: “যা 
তার অন্তর্ভুক্ত নয়” । ৮১৯ ৬ ৪ ৬৯ ০2 2 ০ hl 52) L336) 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


তা'আলা বলেন, 
KE F _ ll i I 
51 ASE Lc SS Fe PE, 
[7 tl 


“রাসূল তোমাদেরকে যা প্রদান করেন, তা তোমরা গ্রহণ 
কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, তা 
থেকে বিরত থাক ।” [সূরা আল-হাশর, আয়াত: ৭] 


তিনি আরও বলেন, 
[80 : LEAL HEI TAI 5%) 


“কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই 
আনুগত্য করল ।” [সূরা আন-নিসা, আয়াত: ৮০] 


তিনি আরও বলেন, 


[31:00 TESA BILE HS YF 


(4০ ০০০) ০:১১ ৩9:3) +2 2 ৮); আর ইমাম মুসলিমের বর্ণনায় 
আছে: “যে ব্যক্তি এমন কাজ করল, যার ব্যাপারে আমাদের সমর্থন নেই, 
তবে সে কর্ম প্রত্যাখ্যান হবে।” (১), ৬০ ০) ১০০ ০ ০) 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
পল তত) 


“বল, তোমরা যদি আল্লাহকে ভালোবাস, তবে আমার 
অনুসরণ কর ।” [সূরা আলে ইমরান, আয়াত: ৩১] 


তিনি আরও বলেন, 


2d 


5s SEU TE A 2 LA ESS Lf fly 
[21 EE 

“এদের কি এমন কতগুলো দেবতা আছে, যারা এদের 

জন্য বিধান দিয়েছে এমন দীনের, যার অনুমতি আল্লাহ 

দেননি” [সূরা আশ-শূরা, আয়াত: ২১] 

তিনি আরও বলেন, 


2 
£ sl 


[59:52 521 {© LIE HF ALS S34 


“আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি = না 
তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করছ?” [সূরা ইউনুস, 
আয়াত: ৫৯] 


দ্বিতীয়ত: কাজটি একনিষ্ঠভাবে আল্লাহ তা'আলার উদ্দেশ্যে 
হওয়া । কেননা তিনি বলেন, 


[5 A BAIL ML Galt Hd Nia CS) 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৩২০] 


“তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত 
হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে” [সুরা আল- 
বাইয়্যেনাহ, আয়াত: ৫] 
তিনি আরও বলেন, 
SY S54; © 3H UAE Hf LE I S54 dB BY 
EE SS BILE UE SLO ULL GE 
EE PVE ES JER AE LED BO mb 2% 
ETE tia 
“বল, আমি তো আদিষ্ট হয়েছি আল্লাহর আনুগত্যে 
একনিষ্ঠ হয়ে তাঁর ইবাদত করতে, আর আদিষ্ট হয়েছি, 
আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই । বল, আমি 
যদি আমার রবের অবাধ্য হই, তবে আমি ভয় করি 
মহাদিবসের শাস্তির । বল, আমি ইবাদত করি আল্লাহরই, 
তাঁর প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রেখে। আর 
তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত কর ৷” 
[সূরা আয-যুমার, আয়াত: ১১-১৫] 


তৃতীয়ত: কাজটি বিশুদ্ধ আকীদাহ তথা বিশ্বাসের ওপর 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


ভিত্তি করে হতে হবে। কেননা কাজ হলো ছাদের মত, 
আর আকিদা তথা বিশ্বাস হলো ভিতস্বরূপ। আল্লাহ 
তাআলা বলেন, 


SE ELSE ESS 2 Abad Ss Hx 53 
C24 sd Sl রঘু SRE 
“পুরুষ অথবা নারীর মধ্যে কেউ সৎ কাজ করলে ও 


মুমিন হলে তারা জান্নাতে প্রবেশ করবে।” [সূরা আন- 
নিসা, আয়াত: ১২৪] এখানে তিনি সৎকর্মের সাথে 55} 


{22% (সে ঈমানদার অবস্থায়) বলে ঈমানের শর্তারোপ 

করেছেন। আর তিনি অবিশ্বাসীদের প্রসঙ্গে বলেন, 

EO ELS lS KE hE LIYE) 
[23:5৬ 4) 


অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করব” 
[সূরা আল-ফুরকান, আয়াত: ২৩] তাদের ব্যাপারে তিনি 
আরও বলেন, 


, le st > EE 
G2 ASU ESS ION GD LD A SN 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


[16:53 541 (O Ss Eb Tos; 
“ওদের জন্য আখেরাতে অগ্নি ব্যতীত অন্য কিছুই নেই, 
ওরা যা করে আখেরাতে তা নিষ্ফল হবে এবং তারা যা 
করে থাকে তা নিরর্থক” [সূরা হুদ, আয়াত: ১৬]... 
এগুলো ছাড়াও এ প্রসঙ্গে আরও অনেক আয়াত রয়েছে। 


IslamHoUuse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৩৫ | 


চতুৰ্থ মাসআলা: শরী‘আতের বিধান ব্যতীত অন্য বিধান 


আল-কুরআন সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যে, 
শরী'আতের বিধান ব্যতীত অন্যকে বিচারক মানা সুস্পষ্ট 
কুফুরী ও আল্লাহ তা'আলার সাথে শির্ক। আর শয়তান 
যখন মক্কার কাফিরদেরকে প্রত্যাদেশ করল তারা যাতে 
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত 
ছাগল সম্পর্কে জিজ্ঞাসা করে যে, কে তাকে হত্যা 
করেছে। জবাবে তিনি বললেন: “তাকে আল্লাহ হত্যা 
করেছেন” । অতঃপর শয়তান তাদেরকে আবার প্রত্যাদেশ 
করল যে তারা যেন তাকে বলে: তোমরা নিজেদের হাতে 
যা জবাই কর, তা হালাল এবং আল্লাহ তাঁর পবিত্র হাতে 
যা জবাই করেন, তা হারাম? তাহলে তোমরা তো দেখছি 
আল্লাহর চেয়ে উত্তম”! এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ 


5 হাঁ্দীসখানা আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে সনদসহ 
বর্ণনা করেন ইমাম আবূ দাউদ, কুরাবানীর অধ্যায় (৩১ ০৬5), 
পরিচ্ছেদ; আহলে কিতাবের জবাই প্রসঙ্গে (০2৬5)| ৯! ঠেট১ $ ০৬), 
(৩/২৪৫), হাদীস নং ২৮১৮; তিরমিযী, আল-কুরআনের তাফসীর অধ্যায় 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
[= ৩৬ 


তাআলা নাযিল করেন: 
BLE I Gd el BL SL Se SY) 
[121 NEGLI LG SIAL SSS) 
“নিশ্চয় শয়তানেরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে 
কথামত চল, তবে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে৷” 
[সূরা আল-আন‘আম, আয়াত: ১২১] আর 55,40} 
{রে বাক্যের শুরুতে ফা (54)|) সংযুক্ত না হওয়াটা 
কসম তথা শপথের ভূমিকাস্বরূপ লাম (-১) উহ্য থাকার 
ওপর প্রকাশ্য ইঙ্গিত । সুতরাং তা আল্লাহর পক্ষ থেকে 


(৬,০ ৯ ০৬5), পরিচ্ছেদ: সূরা আল-আন‘আম থেকে (;,, ৯5০৬ 
*৬১।), (৫/২৪৬), হাদীস নং ৩০৬৯; নাসাঈ, কুরাবানীর অধ্যায় ( ০৬5 
৬০৮-০)৷), পরিচ্ছেদ: আল্লাহ তা'আলার বাণী: SLICES; } 
ঘ Le Nl -এর ব্যাখ্যা (ILS N; ib 32 DU Jb ob 
{6 221535), (৭/২৩৭), আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ এর বিশ্লেষণ 
অনুযায়ী হাদীস নং ৪৪৩৭; অপর এক অর্থে হাদীসখানা বর্ণনা করেছেন 
ইবনু মাজাহ, জবাই অধ্যায় (এ৷ ০৬5), পরিচ্ছেদ: জবাইয়ের সময় 
বিসমিল্লাহ বলা (53 ০০ 55 ০৬), (২/১০৫৯), হাদীস নং ৩১৭৩। 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (5৩ ৩৭ =| 


শপথ, তিনি এর দ্বারা এই আয়াতে কারীমার মধ্যে এ 
ব্যাপারে শপথ করেছেন যে, যে ব্যক্তি শয়তানের 
শরী‘আত ও বিধানের অনুসরণ করে মৃতকে হালাল মনে 
করবে, সে মুশরিক বলে গণ্য হবে, আর তা হলো বড় 
শির্ক (,$1 এ =), যা মুসলিম সম্প্রদায়ের একমত্যের 
ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুসলিম মিল্লাত থেকে খারিজ 
করে দেবে। এই অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অচিরেই 
আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তাঁর এ কথার মাধ্যমে 
তিরস্কার করবেন: 


Li 88) ELAM TAGS Y Ol G5 45 nim) IE 
ABI Lins BLD HR BLO © Bg IE 

[61-60 
“হে বনী আদম! আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নি 
যে, তোমরা শয়তানের দাসত্ব করো না। কারণ সে 


তোমাদের প্রকাশ্য শত্রু? আর আমারই ইবাদত কর, 
এটাই সরল পথ?” [সূরা ইয়সীন, আয়াত: ৬০-৬১] 


আর আল্লাহ তা‘আলা তাঁর প্রিয় বন্ধু ইবরাহীম আলাইহিস 
সালামের কথা উদ্ধৃত করে বলেন, 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (৩৮ 


[44 0 BAILA LY I} 
“হে আমার পিতা! শয়তানের ইবাদত করো না” । [সূরা 
মারইয়াম, আয়াত: ৪৪] অর্থাৎ কুফুরী ও অবাধ্যতার 
বিধানে শয়তানের অনুসরণ করার মাধ্যমে তার ইবাদত 
করো না। 


তিনি আরও বলেন, 
© 1 TEE NL S03 Ob BLN zs 2 SS ON 
[117 ssl 


“তাঁর পরিবর্তে তারা তো দেবীরই পূজা করে থাকে এবং 
বিদ্রোহী শয়তানেরই পূজা করে।” [সূরা আন-নিসা, 
আয়াত: ১১৭] অর্থাৎ তারা শুধু শয়তানেরই দাসত্ব করে, 
তার (শয়তানের) শরী'আত তথা বিধিবিধানের অনুসরণ 
করার মাধ্যমে। 


তিনি আরও বলেন, 


IBIS L231 FE CSE 3 ST B55 DIST } 
[137 5) 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৩৯ | 


“এরূপে তাদের শরীকরা বহু মুশরিকের দৃষ্টিতে তাদের 
সন্তানদের হত্যাকে শোভন করেছে।” [সুরা আল- 
আন'‘আম, আয়াত: ১৩৭] তিনি তাদেরকে তাদের ‘শরীক’ 
বলে নামকরণ করেছেন। কেননা, সন্তানদেরকে হত্যা 
অনুসরণ করেছে। 


আর যখন ‘আদী ইবন হাতেম রাদিয়াল্লাহু ‘আনহু নবী 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা‘আলার 
নিম্নোক্ত বাণী সম্পর্কে জিজ্ঞাসা করলেন: 


Rt HEE CRE 

[31 
“তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতগণকে ও সংসার- 
বিরাগীগণকে তাদের প্রভুরূপে গ্রহণ করেছে।” [সূরা 
আত-তাওবাহ, আয়াত: ৩১] তখন নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার জবাবস্বরূপ বললেন যে, তাদেরকে প্রভু 
হিসেবে গ্রহণ করার মানে হলো: আল্লাহ যা হালাল 
করেছেন, তা হারাম করার এবং তিনি যা হারাম 
করেছেন, তা হালাল করার ব্যাপারে তারা তাদেরকে 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= 8০ | 


অনুসরণ করত*। আর এটা এমন একটি বিষয়, যে 
ব্যাপারে কোনো বিতর্ক নেই । আল-কুরআনের ভাষায়: 


£ % ° 4% fod 4 
st pL SALI LES ALS GAT IL Gy 
0 £0 2 2 OE -ME- A. £ = = ট্ 
2 0 341 355 Sl BLS of S522 DNS 

EME পিব B Zz £ 0 টি = 
SLANE ILO i US LE Of LEB I 25 8 
[60 


“তুমি কি তাদেরকে দেখনি, যারা দাবি করে যে, তোমার 
প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ 
হয়েছে, তাতে তারা বিশ্বাস করে; অথচ তারা তাগুতের 
কাছে বিচারপ্রার্থী হতে চায়, যদিও তা প্রত্যাখ্যান করার 
জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে? আর শয়তান 
তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়।” [সূরা আন- 
নিসা, আয়াত: ৬০] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


6 তিরমিযী, আল-কুরআনের তাফসীর অধ্যায় (),5| = ০৬5), পরিচ্ছেদ: 
সূরা আত-তাওবা থেকে (5,45, = ৬), (৫/২৫৯), হাদীস নং 
৩০৯৫, তিনি বলেন: এই হাদীসটি গরীব। 


—_—_—__—_—_—_— lslamHouse.-" — — 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


A 


SAO SAS ih ORD HM Isls EL El 9} 
[44 :;:usl 


“আর আল্লাহ যা নাযিল করেছেন তদনুসারে যারা বিধান 
দেয় না, তারাই কাফির ৷” [সূরা আল-মায়েদাহ, আয়াত: 
88] তিনি আরও বলেন, 
TE LT GO GES 8 TE 
JE ETL ESS 2 00 SAG CIS hs Sell 

[114 ee: 5: | SH SIS 


“বল, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে 
ফয়সালাকারী হিসেবে তালাশ করব- অথচ তিনিই 
তোমাদের প্রতি বিস্তারিত কিতাব নাযিল করেছেন! আর 
আমরা যাদেরকে কিতাব দিয়েছি, তারা জানে যে, এটা 
তোমার রব-এর নিকট থেকে সত্যসহ নাযিল হয়েছে। 
সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হয়ো না।” [সূরা 
আল-আন‘আম, আয়াত: ১১৪] 


আল্লাহ তা‘আলা আরও বলেন, 
HER ag c SNE fw rs es is re 
el 35 -SNY II2N Nis 3 Gio BSS ts 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন [= ৪২) 
১১ ৪২ ০ 


[115 SNE 1 LO La! 
“আর সত্য ও ন্যায়ের দিক দিয়ে তোমার রব-এর বাণী 
পরিপূর্ণ । তাঁর বাণী পরিবর্তন করার মত কেউ নেই আর 
তিনি সর্বশ্বোতা, সর্বজ্ঞ ।” [সূরা আল-আন'আম: ১১৫] 
এখানে তাঁর বাণী: 64 অর্থ: সংবাদ দানের ক্ষেত্রে সত্য 
এবং সু36; অর্থ: বিধিবিধানের ক্ষেত্রে ন্যায় ও 
ইনসাফপূর্ণ । তিনি আরও বলেন, 
235 USS BT Ss GS I5 Ss Te EY) 

TOE TOU 0 (OFEYELS 


“তবে কি তারা জাহেলী যুগের বিধিবিধান কামনা করে? 
নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর 
চেয়ে কে শ্রেষ্ঠতর?” [সূরা আল-মায়েদাহ, আয়াত: ৫০] 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৪৩ | 


পঞ্চম মাসআলা: সামাজিক অবস্থা প্রসঙ্গে 


এ প্রসঙ্গে আল-কুরআন অন্তরের তৃষ্ণা নিবারণ করেছে 
এবং এর পথ-ঘাট আলোকিত করেছে। 


আল্লাহ তা'আলা প্রধান সমাজপতিকে তার সমাজ ও 
সেই দিকে লক্ষ্য করুন৷ তিনি বলেন, 


LAME LO sal 2 DET I IEG 2S 5} 
[215 


“এবং যারা তোমার অনুসরণ করে, সেসব মুমিনদের 
প্রতি বিনয়ী হও” [সূরা আশ-শু‘আরা, আয়াত: ২১৫] 


তিনি আরও বলেন, 

2 20 sz Gx z ৰব na 2 hr EC ES 
A EAE LS ES I LHS ES) 
So re als হল জল 3 = এইজ = 42" Inf lem se LCA 
FC EOL 

[LE aod ld 


“আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় 
হয়েছিলে, যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হতে, তবে তারা 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
— [() 88 ০3 


তোমার আশপাশ থেকে সরে পড়ত সুতরাং তুমি 
তাদেরকে ক্ষমা কর ও তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর 
এবং কাজে-কর্মে তাদের সাথে পরামর্শ কর।” [সূরা 
আলে ইমরান, আয়াত: ১৫৯] 


আর তিনি সাধারণ সমাজকে তার নেতৃবৃন্দের প্রতি 
করুন তিনি বলেন, 


A I3l dsl bls Bll Gs ol Ely 
[59:5 {Es 
“হে ঈমানদারগণ! তোমরা আনুগত্য কর আল্লাহর, 


আনুগত্য কর রাসূলের এবং তাদের, যারা তোমাদের 
মধ্যকার ক্ষমতাশীল।” [সূরা আন-নিসা, আয়াত: ৫৯] 


আরও লক্ষ্য করুন, তিনি মানুষকে তার বিশেষ সমাজ 
তথা সন্তান-সন্ততি ও স্ত্রীর প্রতি যেমন আচরণের নির্দেশ 
দিয়েছেন সেই দিকে । তিনি বলেন, 


A 


#1 Vz BE > f EE ( eg ££ Af 2 EE AN Le 
SAG Ul Sex Y 32 BIE SG CE 52; 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= 8৫ | 


[6:5 SFL Sb 
“হে মুমিনগণ! তোমরা নিজেদেরকে এবং পরিবার- 
পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর, যার ইন্ধন 
হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মমহৃদয়, 
কঠোর স্বভাব ফিরিশতাগণ, যারা অমান্য করে না তা, যা 
আল্লাহ তাদেরকে আদেশ করেন। আর তারা যা করতে 
আদিষ্ট হয়, তাই করে” [সূরা আত-তাহরীম, আয়াত: ৬] 


আরও লক্ষ্য করুন, তিনি কীভাবে ব্যক্তিকে তার বিশেষ 
সমাজ থেকে সাবধান ও সংযমী হওয়ার ব্যাপারে দৃষ্টি 
আকর্ষণ করেছেন; আর তিনি তাকে নির্দেশ দিয়েছেন, 
কোনো অনাকাভিখিত ব্যাপার তার নজরে এলে সে যেন 
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। তিনি প্রথমে তাকে সংযমী ও 
সজাগ হওয়ার নির্দেশ দেন, তারপর তাকে নির্দেশ দেন 
ক্ষমা ও মার্জনা করার । তিনি বলেন, 


> 5 ] EA 2 45% > 2 se | Z Lad hie l 4 tle 
Ss A 2 VUES EOE KSA Er TN - cE 
=D 1 le) 9 RR FEA 2 EE 10 OT YE 
+ 27 
[14 ET 5] র্ঘ্ত 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৪৬ | 


“হে মুমিনগণ! তোমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণের মধ্যে 
কেউ কেউ তোমাদের শত্রু । অতএব, তোমরা তাদের 
সম্পর্কে সতর্ক থাক । তোমরা যদি তাদেরকে মার্জনা কর, 
তাদের দোষ-ক্রটি উপেক্ষা কর এবং তাদেরকে ক্ষমা কর, 
তবে জেনে রাখ, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।” [সূরা 
আত-তাগাবুন, আয়াত: ১৪] 


আরও লক্ষ্য করুন, তিনি সাধারণভাবে সমাজের সকল 


ব্যক্তিকে তাদের মধ্যকার পারস্পরিক লেনদেনের ব্যাপারে 
যে নির্দেশনা দিয়েছেন সেই দিকে তিনি বলেন, 
56 RG GA G3 SEL S23 all 2b BT dy 
HALO 55 5 LE Lbs GA KAI sis 
[90 : >| 
“আল্লাহ ন্যায়পরায়নতা, সদাচরণ ও আত্মীয়-স্বজনকে 
দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎকাজ ও 
সীমালজ্ঘন করার ব্যাপারে নিষেধ করেন। তিনি 
তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ 
কর” [সূরা আন-নাহল, আয়াত: ৯০] 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন [= ৪৭ =) 
১৩ ৪৭ 3 


তিনি আরও বলেন, 


ুঃ wt Z2০% wif ow ge LEY GAs T Bois mw 40 Ble 
SLE 2S LG Ss IS i Sb GAGE} 
° 


[12:2 ALB Lb ESV LLY; 


“হে মুমিনগণ! তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে 
থাক । কারণ, অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, আর 
তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না 
এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না।” [সূরা 
আল-হুজুরাত, আয়াত: ১২] তিনি আরও বলেন, 


we ( >32w |৩৮2 4 12 A a th > % w Bol 247i 2 1 
HES NS ES TS PIES NN IE BP HP FSD} 


2 
7 G32 w 


LIEN LELBNGIALS NG LEE TE GE Ol LE 3 
Z g 2,5 2,0 2 0 5 2430 
DHE EO 5 PAY 2 BAT NY i LEN, 
[11:52 51 LO S02) 24 


“কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না 
করে। কেননা যাকে উপহাস করা হয়, সে উপহাসকারীর 
চেয়ে উত্তম হতে পারে এবং কোনো নারী যেন অপর 
কোনো নারীকেও উপহাস না করে; কেননা যাকে উপহাস 
করা হয়, সে উপহাসকারিণীর চেয়ে উত্তম হতে পারে। 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন [= ৮ ০) 
১১ ৪৮ ০3 


তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং 
তোমরা একে অপরকে মন্দ নামে ডাকডাকি করো না; 
ঈমানের পর মন্দ নাম অতি মন্দ । যারা তাওবা না করে, 
তারাই যালিম।” [সূরা আল-হুজুরাত, আয়াত: ১১] 


তিনি আরও বলেন, 
fa lf E44 CT atl ef LE Laide 
{033 SY E935 NS G8 TS ES 3555} 
PAST 


“আর তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পর 
সাহায্য করবে এবং পাপ ও সীমালজ্ঘনে একে অন্যের 
সাহায্য করবে না।” [সূরা আল-মায়েদাহ, আয়াত; ২] 
তিনি আরও বলেন, 


OS AN ELSA 


“মুমিনগণ পরস্পর ভাই ভাই।” [সুরা আল-হুজুরাত, 
আয়াত: ১০] 


তিনি আরও বলেন, 


[36 sl {ক Ee ls) 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৯ | 


“আর তারা নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের 
কর্ম সম্পাদন করে” [সুরা আশ-শূরা, আয়াত: ৩৮]... এ 
বিষয়ে এগুলো ছাড়াও আরও অনেক আয়াত রয়েছে। 


আর যেহেতু সমাজের কোনো সদস্যই মানব ও জিন্ন 
শত্রুর শত্রুতা থেকে নিরাপদ নয়; কোনো ব্যক্তিই 
প্রতিদ্বন্দী ও বিরোধী মুক্ত নয়, যদিও সে পাহাড়ের চুড়ায় 
নিঃসঙ্গ থাকে; আর যেহেতু প্রত্যেক ব্যক্তিই এই ধরনের 
সর্বগ্রাসী ব্যাধি থেকে চিকিৎসার মুখাপেক্ষী, সেহেতু 
আল্লাহ তা‘আলা তাঁর কিতাবের তিন জায়গায় এই ব্যাধির 
চিকিৎসা বর্ণনা করেছেন তাতে তিনি বর্ণনা করেছেন যে, 
মানুষের শত্রুতা থেকে বাঁচার চিকিৎসা হলো তার 
অসদাচরণকে উপেক্ষা করা এবং সদ্ব্যবহারের মাধ্যমে 
তার মোকাবিলা করা; আর জিন্ন শয়তানের থেকে বাঁচার 
জন্য আল্লাহ তা‘আলার নিকট তার অনিষ্টতা থেকে আশ্রয় 
প্রার্থনা করা ছাড়া আর অন্য কোনো চিকিৎসা নেই । 


প্রথম স্থান: আল্লাহ তা'আলা সূরা আল-আ‘রাফের শেষে 
দুষ্ট মানুষের সাথে আচরণবিধি প্রসঙ্গে বলেন, 


> 
sf 


5241 (® lead 5 bl SAL A pall 1S) 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৫০ | 


[199 :23l,03\ 
“তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন কর, সৎকাজের নির্দেশ 
দাও এবং অজ্ঞদেরকে এড়িয়ে চল” [সূরা আল-আ'রাফ, 
আয়াত: ১৯৯] 


অনরূপভাবে জিন্ন শয়তানের সাথে আচরণবিধির দৃষ্টান্ত 
দিতে গিয়ে বলেন, 


[200 :3L0N 5 AHO 
“আর যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, 


তবে আল্লাহর আশ্রয়প্রার্থী হবে, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ ৷” 
[সূরা আল-আ‘রাফ, আয়াত: ২০০] 


দ্বিতীয় স্থান: সূরা মুমিনুনের এক আয়াতে এই প্রসঙ্গে 

বলেন, 

50a GIL ETS SYN 
[96 EE 


“যা উত্তম, তা দ্বারা মন্দের মোকাবেলা কর; তারা যা 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


বলে, আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত ৷” [সূরা আল- 
মুমিনুন, আয়াত: ৯৬] 
Hf 55 DL SE © HEE S58 G2 Si Sl 55 J55) 
[98-97 :0 p05 5 1 LO Ln 
“আর বল, হে আমার রব! আমি শয়তানের প্ররোচনা 
থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। হে আমার রব! আমি 
তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট তাদের 
উপস্থিতি থেকে ৷” [সূরা আল-মুমিনুন, আয়াত: ৯৭-৯৮] 
তৃতীয় স্থান: সূরা ফুসসিলাত; আর তাতে আল্লাহ তা'আলা 
আরও বেশি স্পষ্ট করে বলেছেন যে, এই আসমানী 
চিকিৎসা এ শয়তানী রোগকে নির্মূল করে দিবে এবং 
তাতে তিনি আরও একটু বেশি করে বলেছেন যে, এই 
আসমানী চিকিৎসা সকল মানুষকে দেওয়া হয় না, বরং 
এটা শুধু এঁ ব্যক্তিকেই দেওয়া হয়, যিনি সৌভাগ্যের 
অধিকারী । আল্লাহ তা‘আলা তাতে বলেন, 


ghz aE FDA #2 NT ৰ > [ i 52S 
0 AOE Ey DL SH ১৬ | 2 El 2). 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


Abt BS SNE GG LS ANGE 0 

[35-34 :c 12 5 41 {OS 
“মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা । ফলে তোমার সাথে যার 
শত্ৰুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। এই 
ধৈর্যশীল, আর এই এই গুণের অধিকারী করা হয় কেবল 
তাদেরকেই, যারা মহাভাগ্যবান।” [সূরা ফুসসিলাত, 
আয়াত: ৩৪-৩৫] 


ef AH LEG LS pA 5s DE GY 
[36:05 514 © Ll 

“যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে 

আল্লাহর আশ্রয়প্রার্থী হবে, তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ ।” 

[সূরা ফুসসিলাত, আয়াত: ৩৬] 

আর তিনি অন্যান্য জায়গায় বর্ণনা করেন যে, এই কোমল 

আচরণ ও নম্র ব্যবহার বিশেষভাবে মুসলিমদের জন্য 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


প্রযোজ্য, কাফিরদের জন্য নয়’ । আল্লাহ তা'আলা বলেন, 


টক 


5c ei EF 5 5S EL 236 EEE) 
[54 555 I {AST Fe 
“নিশ্চয় আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন, 
যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাঁকে 
ভালোবাসবে; তারা মুমিনদের প্রতি কোমল ও কাফিরদের 
প্রতি কঠোর হবে” [সূরা আল-মায়েদাহ, আয়াত: ৫৪] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 
ee AY AST I pV tl Wl [a a Io 
[29:25] 
“মুহাম্মাদ আল্লাহর রাসুল; তার সহচরগণ কাফিরদের 


7 তবে এখানে সাধারণভাবে যুদ্ধ বা ষড়যন্ত্ররত কাফেরদের বিষয়ে 
তা বলা হচ্ছে । কিন্তু যে সব কাফের রাষ্ট্র কর্তৃক নিরাপত্তাপ্রাপ্ত হয়ে 
এসেছে কিংবা কোনো দেশের নিজস্ব নাগরিক তাদের নিরাপত্তা 
রক্ষা করা ও তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য আমরা সর্বদা 
আদিষ্ট । যেমনটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা 
সমাজে প্রতিষ্ঠা করেছিলেন। -সম্পাদক । 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি 

সহানুভূতিশীল ৷” [সূরা আল-ফাতহ, আয়াত: ২৯] 

আল্লাহ তা'আলা আরও বলেন, 

5 ele BE; Saal, HET es GH Gy 
[9 PS RSE 73 43 

“হে নবী! কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর ও 

তাদের প্রতি কঠোর হও” [সূরা আত-তাওবা, আয়াত: 

৭৩; সূরা আত-তাহরীম, আয়াত: ৯] 

কোমলতার জায়গায় কঠোরতা হলো নির্বুদ্ধিতা ও 

পরিচায়ক ও এক ধরনের শৈথিল্য প্রদর্শন । কবির 

কবিতায়: 

“যখন সহিষ্ণুতার কথা বলা হবে, তখন বল, নির্ধারিত 


স্থান রয়েছে সহিষ্ণুতার, আর যুবকের অপাত্রে সহিষ্ণুতা 
প্রকাশ এক ধরনের মূর্খতা ৷” 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (> ৫৫] 


ষষ্ঠ মাসআলা: অর্থনীতি প্রসঙ্গে 


আল-কুরআন অর্থব্যবস্থার সেই মূলনীতিসমূহ সুস্পষ্টভাবে 
বর্ণনা করে দিয়েছে, যে নীতিমালার দিকে অর্থনীতির 
সকল শাখা-প্রশাখা ধাবিত। এর ব্যাখ্যা এই যে, 
অর্থনীতির সকল বিষয় দু'টি মূলনীতির দিকে ধাবমান: 
প্রথমত: সম্পদ উপার্জনের ক্ষেত্রে উত্তম দৃষ্টিভঙ্গি; 
দ্বিতীয়ত; সম্পদ ব্যয়ের খাতসমূহে তা ব্যয় করার ক্ষেত্রে 
উত্তম দৃষ্টিভঙ্গি ৷ 

সুতরাং লক্ষ্য করুন, কীভাবে আল্লাহ তা'আলা তাঁর 
কিতাবে ব্যক্তিত্ব ও দীনের সাথে সামঞ্জস্যশীল বিভিন্ন 
উপায় ও উপকরণের মাধ্যমে সম্পদ উপার্জনের 
পদ্ধতিসমূহ খোলামেলা বর্ণনা করেছেন এবং এই ক্ষেত্রে 
সঠিক পথ আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা 
বলেন, 


AT J oo 23h NT GSC BLS Co HY) 
[10:5 51 LO SAE iD 38 TIS 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
শাম 5) 


এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে খুব বেশি 
স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও” [সূরা আল- 
জুম‘আ, আয়াত: ১০] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 

541 Lh 55 3 SAE BN GB SES 095555 
(20d 

“আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশভ্রমণ 

করবে” [সূরা আল-মুষ্যাম্মিল, আয়াত: ২০] 

আল্লাহ তা'আলা আরও বলেন, 

HALES HUB IAS LE Els 
[198 :5,5.\ 


“তোমাদের রব-এর অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের 
কোনো পাপ নেই ৷” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৯৮] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
(29: ACES BE HE SS SS IY 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


বৈধ” [সুরা আন-নিসা, আয়াত: ২৯] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 

[275 541851 (IN 555 EAT DI Nn 
“অথচ আল্লাহ ক্ৰয়-বিক্ৰয়কে হালাল করেছেন এবং 


সুদকে হারাম করেছেন।” [সূরা আল-বাকারাহ, আয়াত: 
২৭৫] 


আল্লাহ তা‘'আলা আরও বলেন, 
[69:4 1G WS HE SSS) 
“যুদ্ধে যা তোমরা লাভ করেছ, তা বৈধ ও উত্তম বলে 


ভোগ কর।” [সূরা আল-আনফাল, আয়াত: ৬৯] এই 
প্রসঙ্গে এগুলো ছাড়াও আরও আয়াত রয়েছে। 


আরও লক্ষ্য করুন, তিনি কীভাবে ব্যয়ের ক্ষেত্রে 
মিতব্যয়িতার নির্দেশ দিয়েছেন তিনি বলেন, 


(DE ES 5 Dx ILL 5 FE NG) 
[294 al al 


“তুমি তোমার হাতকে তোমার ঘাড়ে আবদ্ধ করে রেখো 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
[= ৫৮ 


না এবং তাকে সম্পূর্ণভাবে প্রসারিতও করো না” [সূরা 
আল-ইসরা, আয়াত: ২৯] 


তিনি আরও বলেন, 


, 


{O15 DE HS S85 AE I 1S TASTE SY 
67 EAE 

“এবং যখন তারা ব্যয় করে, তখন অপব্যয় করে না, 

কা্পণ্যও করে না; বরং তারা আছে এতদুভয়ের মাঝে 

মধ্যম পন্থায় ৷” [সূরা আল-ফুরকান, আয়াত: ৬৭] 

তিনি আরও বলেন, 

[219 5,2 A LING S645 BU SLL) 

“লোকে তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? 

বল, যা উদ্বৃত্ত” [সূরা আল-বাকারাহ, আয়াত: ২১৯] 

আরও লক্ষ্য করুন, যেই খাতে ব্যয় করা বৈধ নয়, সেই 


খাতে ব্যয় করতে তিনি কীভাবে নিষেধ করেন তিনি 
লেন, 


2 2] ্ঘ 31124 64 ০০০৮ = ৩512 4 2 এ হৰ লৰ FEO) 


IslamHoUuse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন [= ৫৯ ০) 


[36 : JN 


“তারা ধন-সম্পদ ব্যয় করতেই থাকবে, অতঃপর তা 
তাদের মনস্তাপের কারণ হবে, অতঃপর তারা পরাভূত 
হবে” [সূরা আল-আনফাল, আয়াত: ৩৬] 


IslamHoUuse com 


সপ্তম মাসআলা: রাজনীতি প্রসঙ্গে 


আল-কুরআন রাজনীতির মূলনীতি ও নিদর্শনসমূহ 
বিশদভাবে বর্ণনা করে দিয়েছে এবং পদ্ধতিসমূহ সুস্পষ্ট 
করেছে। এর ব্যাখ্যা হলো যে, রাজনীতি দুই ভাগে 
বিভিক্ত; বৈদেশিক রাজনীতি ও অভ্যন্তরীণ রাজনীতি । 


বৈদেশিক রাজনীতি: 
তার পরিধি দু'টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত: 


এক: শত্রু দমন ও তার ধ্বংসসাধনে পরিপূর্ণ শক্তি সঞ্চয় 
করা। আর এই মূলনীতির ব্যাপারে আল্লাহ তা'আলা 
[6 | 

8 6323 FHT LE) 933 5 EAL Sic) 


PALA 
ww ঝা 


[60 :J NE 1 {E5365 DT ji 


“তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও 
অশ্ব-বাহিনী প্রস্তুত করে রাখবে, যাতে এর দ্বারা তোমরা 
আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে সন্ত্রস্ত করতে পার ৷” 
[সূরা আল-আনফাল, আয়াত: ৬০] 


দুই: এই শক্তিকে কেন্দ্ৰ করে পরিপূর্ণ ও নির্ভেজাল এক্য 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


গড়ে তোলা । আর এই ব্যাপারে আল্লাহ তা'আলা বলেন, 
[103 ls JE LIBE NG CE Hl Y4 leat) 
“তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধর এবং 
পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।” [সূরা আলে ইমরান, আয়াত: 
১০৩] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


(te) BSG LG E505 NG As Bhs) 
[46 :J NN 5 4] 
“তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করবে এবং 
নিজেদের মধ্যে বিবাদ করবে না, করলে তোমরা সাহস 
হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে৷” [সূরা আল- 
আনফাল, আয়াত: ৪৬] 
আর এই রাজনৈতিক প্রয়োজনে সন্ধি ও চুক্তি করা এবং 
প্রয়োজনে সেসব সন্ধি-চুক্তি বাতিল করে দেওয়া ইত্যাদি 
বিষয়ে আল-কুরআন স্পষ্ট ব্যাখ্যাসহ বক্তব্য পেশ করেছে; 
আল্লাহ তা'আলা বলেন, 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


4A AILS dB AIE 2) 563 
“তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করবে৷” 
[সূরা আত-তাওবা, আয়াত: ৪] 


আল্লাহ তাআলা আরও বলেন, 
[7:45 SAE CIEE C3 HE 


“যে পর্যন্ত তারা তোমাদের চুক্তিতে স্থির থাকবে, সে 
পর্যন্ত তোমরাও তাদের চুক্তিতে স্থির থাকবে” [সূরা 
আত-তাওবাহ, আয়াত: ৭] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


PE 


521 (2 FEL LDL BES 23 of BE UG) 

[58 NEE 
“যদি তুমি কোনো সম্প্রদায়ের চুক্তি ভঙ্গের আশঙ্কা কর, 
তবে তুমি তাদের চুক্তি তাদের প্রতি সরাসরি নিক্ষেপ 
কর।” [সূরা আল-আনফাল, আয়াত: ৫৮] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


a” 


BS FEN EST 5 0 dds Bf 53 S55) 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


[3 LAAN EE SACS 

“মহান হজের দিনে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে 
মানুষের প্রতি ঘোষণা হলো এই যে, নিশ্চয় মুশরিকদের 
সম্পর্কে আল্লাহ দায়মুক্ত এবং তাঁর রাসূলও ৷” [সূরা 
আত-তাওবাহ, আয়াত: ৩|] 
এছাড়াও তিনি তাদের (শত্রুদের) ষড়যন্ত্র ও সুযোগ-গ্রহণ 
থেকে সতর্কতা অবলম্বন ও মুক্ত থাকার নির্দেশ 
দিয়েছেন আল্লাহ তা‘আলা বলেন, 

ER TLE i 
“হে মুমিনগণ! তোমরা সতর্কতা অবলম্বন কর” [সূরা 
আন-নিসা, আয়াত: ৭১] 
আল্লাহ তা'আলা আরও বলেন, 


SESE EE GS ELL 
[102 : sal 6) ga] Ces 


“এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। কাফিরগণ 
কামনা করে যে, তোমরা যেন তোমাদের অস্ত্রশস্ত্র সম্বন্ধে 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৬৪ | 


অসতর্ক হও।” [সূরা আন-নিসা, আয়াত: ১০২] অনুরূপ 
আরও অনেক আয়াত রয়েছে। 


অভ্যন্তরীণ রাজনীতি: 


এই রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের অভ্যন্তরে 
শান্তি ও নিরাপত্তা সম্প্রসারণ করা, যুলুম-নির্যাতন 
প্রতিরোধ করা এবং প্রত্যেকের কাছে তাদের অধিকার 


পৌঁছিয়ে দেওয়া 
ছয়টি মহারন ও প্রধান উপাদানের ওপর ভিত্তি করে 
অভ্যন্তরীণ রাজনীতি পরিচালিত হয়: 


প্রথমত: দীন: দীনকে রক্ষার্থে শরী'আত অনেক 
বিধিবিধান নিয়ে এসেছে; এ জন্যই নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(A olislb ans JX cy 


“যে ব্যক্তি তার দীন পরিবর্তন করবে, তোমরা তাকে 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
পলাল 5) 


হত্যা কর” 8 এর মাধ্যমে দীন পরিবর্তন ও বিনষ্ট করার 
হাত থেকে রক্ষার জন্য পরিপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। 


দ্বিতীয়ত: জীবন: জীবন রক্ষা ও তার নিরাপত্তা বিধানে 
আল্লাহ তা'আলা আল-কুরআনুল কারীমে কিসাসের’ 
বিধান প্রবর্তন করেছেন। তিনি বলেন, 
[179 5451 {BE ola 315} 

“কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, ৷” [সূরা 
আল-বাকারাহ, আয়াত: ১৭৯] 
তিনি আরও বলেন, 

[178 5A ALES Alas ils SY: 
“নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান 


৪ ইমাম বুখারী আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে 
হাদীসখানা বর্ণনা করেন, জিহাদ অধ্যায় (১৫21০৬5), পরিচ্ছেদ: আল্লাহর 
শাস্তির দ্বারা শাস্তি না দেওয়া (4 ০১০ ০১৯১) ০), 8/২১। 

9 কিসাস (,০25%)|) মানে- হত্যার পরিবর্তে হত্যা, যা প্রশাসনের মাধ্যমে 
বাস্তবায়িত হবে -অনুবাদক । 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
Ee CT ¥ ৬৬ 


দেওয়া হয়েছে।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৭৮] 


তিনি আরও বলেন, 
541 231 (EEL aay ss 15 Gs SS 55 


[33:5 )) 
তো আমি তা প্রতিকারের অধিকার দিয়েছি” [সূরা আল- 
ইসরা, আয়াত: ৩৩] 
তৃতীয়ত: বিবেক-বুদ্ধি: আল-কুরআনের মধ্যে মানুষের 
বিবেক-বুদ্ধিকে রক্ষণাবেক্ষণের জন্য বক্তব্য এসেছে। 
আল্লাহ তা‘আলা বলেন, 


DE LEE, 
5A SE Ls Vs 25420 SEAT KE 05 I 
[90 EE 


“হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য 
নিৰ্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ । সুতরাং তেমারা 
তা বর্জন কর- যাতে তোমরা সফলকাম হতে পার” 
[সূরা আল-মায়েদাহ, আয়াত: ৯০] 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (5৩৬৭ | 


আর হাদীসে এসেছে: 
(Pl> Jl mS Sl by p> So 1 


“প্রত্যেক নেশাগ্রস্তকারী বস্তুই হারাম; আর যে বস্তু মাতাল 
করে তোলে, বেশি হোক বা কম হোক তা হারাম তথা 
নিষিদ্ধ বলে গণ্য হবে।”' বিবেক-বুদ্ধিকে সঠিকভাবে 
রক্ষণাবেক্ষণের জন্যই শরী'আত মদ পানকারীর জন্য 
হদ’ তথা নির্দিষ্ট শান্তির আবশ্যকীয় ব্যবস্থা করেছে। 


চতুৰ্থত: বংশ: বংশকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য 


10 এই শব্দেই হাদীসখানা বর্ণনা করেন ইমাম ইবনু মাজাহ, পানীয় অধ্যায় 
(4553। ০৬5), পরিচ্ছেদ: যে বস্তু মাতাল করে তোলে, তা বেশি হউক বা 
কম হউক হারাম(.৷,> 45:5৮ ০৬ ), (২/১১২৪), হাদীস নং 
৩৩৯২; আর হাদিসের প্রথম অংশ: (/|,> 5 (৪ সম্মিলিতভাবে ইমাম 
বুখারী ও মুসলিম রহ. আবু মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন; 
বুখারী, কিতাবুল মাগাযী (5১৬১৷০৬5), পরিচ্ছেদ: বিদায় হজের পূর্বে আবূ 
মূসা ও মু‘আয রাদিয়াল্লাহু আনহুমাকে ইয়ামনে প্রেরণ (, ৮৮ 3০ ০৬ 
£১92 ১5 ৭ 41১৬০), ৫/ ১০৮; মুসলিম, পানীয় অধ্যায় (০৬5 
5,531), পরিচ্ছেদ: ‘প্রত্যেক নেশাগ্রস্তকারী বস্তুই মদ, আর প্রত্যেক মদই 
হারাম’ এর বিবরণ (> ৪ 8 9, 8 ০ 8 ০৩৬৮ ০৬), ৩/ 
১৫৮৫, হাদীস নং ২০০১। 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


আল্লাহ তা‘আলা যিনা-ব্যভিচারের মত অপরাধের নির্ধারিত 
শাস্তি ‘হদের’ বিধান করেছেন আল্লাহ তা'আলা বলেন, 


Eo) 


; ly 
2s 
“ব্যভিচারিণী ও ব্যভিচারী- তাদের প্রত্যেককে একশত 

কশাঘাত করবে” [সূরা আন-নূর, আয়াত: ২] 

পঞ্চমত: মান-সম্মান: মান-সম্মান রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা 


বিধানের জন্য আল্লাহ তা‘আলা অপবাদদাতার জন্য 
আশিটি কশাঘাতের শাস্তির বিধান করেছেন তিনি বলেন, 


EIEN GH Bets 5 FLA b I 


ASE HIB DS LSC ps AY 
> gr EE HE TAB fe Sl ae 
Sk 28 DIN 1G EE DUES NG HG Ce 
[4554140 


“আর যারা সচ্চরিত্রা নারীর প্রতি অপবাদ আরোপ করে, 
তারপর চারজন সাক্ষী উপস্থিত না করে, তাদেরকে 
আশিটি কশাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য গ্রহণ 
করবে না, এরাই তো ফাসেক।” [সুরা আন-নূর, আয়াত: 
8] 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৯ | 


ষষ্ঠত: ধন-সম্পদ: ধন-সম্পদ রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা 
বিধানের জন্য আল্লাহ তা'আলা চোরের হাত কাটার 
শাস্তির বিধান করেছেন। তিনি বলেন, 
ESS US CEE LES 000 
[38 555A LO LSS 5256 Ty af 
“পুরুষ চোর ও নারী চোর, তাদের হাত কেটে দাও এটা 
তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে 
দৃষ্টান্তমূলক দণ্ড; আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷” 
[সূরা আল-মায়েদাহ, আয়াত: ৩৮] 
সুতরাং এই কথা সুস্পষ্ট হয়ে গেল যে, সমাজের 
অভ্যন্তরীণ ও বৈদেশিক সকল স্বার্থ রক্ষার জন্য আল- 
কুরআনের অনুসরণ করাই যথেষ্ট । 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৭০ ৩) 


অষ্টম মাসআলা: মুসলিমদের ওপর কাফিরদের প্রভাব 
বিস্তার প্রসঙ্গে 


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের 
মধ্যে বিদ্যমান থাকার সময়েই এই বিষয়টি তাদের নিকট 
জটিল ব্যাপার মনে হয়েছিল । আল্লাহ তা‘আলা স্বয়ং তাঁর 
কিতাবে এই ব্যাপারে আসমানী ফাতওয়া দেন, যার দ্বারা 
এই সমস্যাটি দুর হয়ে গেছে। ঘটনাটি হলো, যখন 
ওহুদের যুদ্ধের দিন মুসলিমগণ বিপর্যয়ের শিকার 
হয়েছিলেন, তখন তারা এই জটিলতার সম্মুখীন হন এবং 
তারা বলেন, কীভাবে মুশরিকগণকে আমাদের উদ্দেশ্যে 
ঘুরিয়ে দেওয়া হলো এবং আমাদের ওপর তাদেরকে 
প্রভাবশালী করা হলো, অথচ আমরা হকের (সত্যের) 
ওপর প্রতিষ্ঠিত আছি এবং তারা বাতিলের (অসত্যের) 
ওপর প্রতিষ্ঠিত? তখন আল্লাহ তা'আলা নিম্নোক্ত বাণীর 
মাধ্যমে এ ব্যাপারে" তাদেরকে ফাতওয়া দিলেন: 


11 ইবন আবু হাতেম তার তাফসীরের মধ্যে (নং ১৮২২ -আলে ইমরান) 
হাসান বসরী রহ. থেকে এই ঘটনাটি বর্ণনা করেছেন। 


IslamHouse com 


5 lB Ll Bloat Aj 

[165 dls J 5] Cb ne Ss 
“কী ব্যাপার! যখন তোমাদের ওপর মুসীবত এলো, তখন 
তোমরা বললে: ‘এটা কোথা থেকে আসল?’ অথচ তোমরা 
তো দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে। বল, ‘এটা তোমাদের 
নিজেদেরই নিকট থেকে” [সূরা আলে ইমরান, আয়াত: 
১৬৫] আর তাঁর বাণী: “এটা তোমাদের নিজেদেরই নিকট 
থেকে” -কে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছে তাঁর 
নিম্নোক্ত বাণী: 


do EET. 2 tr i ss FD 
SAS TG 325 6s AAs ANG cE 
EE SS 2 2 0 3 BI 

[152040 J] FERAEG 
“আল্লাহ তোমাদের সাথে তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন 
যখন তোমরা আল্লাহর অনুমতিক্ৰমে তাদেরকে বিনাশ 


করছিলে, যে পর্যন্ত না তোমরা সাহস হারালে এবং 
নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করলে এবং যা তোমরা 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৭২ | 


ভালবাস তা তোমাদেরকে দেখানোর পর তোমরা অবাধ্য 
হলে। তোমাদের কতক দুনিয়া চাচ্ছিলে এবং কতক 
আখেরাত চাচ্ছিলে। অতঃপর তিনি পরীক্ষা করার জন্য 
তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন ৷” [সূরা আলে 
ইমরান, আয়াত: ১৫২] 


সুতরাং তিনি এই আসমানী ফাতওয়ায় বর্ণনা করেছেন 
যে, তাদের ওপর কাফিরদের কর্তৃত্ব বা প্রভাবের কারণ 
তাদের নিজেদেরই সৃষ্ট; আর তা হচ্ছে তাদের ব্যর্থতা, 
নির্দেশ পালনে মতভিন্নতা, তাদের একাংশ কর্তৃক 
রাসূলের অবাধ্যতা এবং দুনিয়ার প্রতি তাদের আগ্রহ ও 
উদ্দীপনা । কারণ, তীরন্দাজ বাহিনী পাহাড়ের পাদদেশে 
অবস্থান করে কাফিরদেরকে মুসলিমদের পেছন দিক 
থেকে এসে আক্রমন করা থেকে বিরত রাখছিলেন; কিন্তু 
যুদ্ধের প্রথম দিকে মুশরিকদের পরাজয়ের সময় তারা 
গনীমতের মালের প্রতি আগ্রহ প্রকাশ করে। এভাবে তারা 
দুনিয়ার সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে তা অর্জনের জন্য 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে উপেক্ষা 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


করেছিল। 


2 যেমনটি বর্ণিত আছে বারা ইবন ‘আযেব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে, 
যা ইমাম বুখারী রহ. বর্ণনা করেছেন, জিহাদ অধ্যায় (১&2 ০৬5), 
পরিচ্ছেদ: যুদ্ধের ময়দানে মতবিরোধ অপছন্দনীয় এবং যে তার নেতার 
অবাধ্য হয় তার পরিণতি (, 2/413 ১১৬5), 5 ৮ =: ৮ ০ 
aaslel sas 28 5546), 8/২৬ | 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৭৪ | 


নবম মাসআলা: মুসলিমদের দুর্বলতা এবং কাফিরদের 
তুলনায় তাদের সংখ্যা ও প্রস্তুতির কমতি প্রসঙ্গে 


আল্লাহ তা‘আলা তাঁর কিতাবে এই সমস্যার প্রতিকার 
সুম্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন তিনি বর্ণনা করেছেন যে, 
তিনি যদি তাঁর বান্দাদের অন্তরের যথাযথ আন্তরিকতা ও 
একনিষ্ঠতার ব্যাপারে অবগত হন, তবে এ ইখলাস তথা 
একনিষ্ঠতার ফলে তারা তাদের চেয়ে শক্তিশালীদের ওপর 
কর্তৃত্ব বিস্তার ও বিজয় লাভ করতে পারবে। আর এ 
জন্যই যখন আল্লাহ তা'আলা ‘বাই‘আতে রিদওয়ান’ -এর 
সদস্যদের যথাযথ ইখলাস তথা একনিষ্ঠতার বিষয়ে 
অবগত হলেন এবং তাদের আন্তরিকতা ও একনিষ্ঠতাকে 
তাঁর নিম্নোক্ত বাণীর মধ্যে উচ্চ মর্যাদা দান করলেন; 


GAS IAM cL BAD Isl 6 BH G5 IY 

[18 al les dS 
“আল্লাহ তো মুমিনগনের ওপর সন্তুষ্ট হলেন যখন তারা 
বৃক্ষতলে তোমার নিকট বাই‘আত গ্রহণ করল, তাদের 


অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন” [সূরা আল- 
ফাতহ, আয়াত: ১৮], তখন তিনি পরিষ্কার করেন যে, এই 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৭৫ =| 


ইখলাস তথা একনিষ্ঠতার ফলে তিনি তাদেরকে এমন 
বিষয়ের ওপর ক্ষমতাবান করলেন, যে ব্যাপারে তাদের 
শক্তি ও সামর্থ্য ছিল না। তিনি বলেন, 

[21:0 CG HEH EE ks dS 526) 
“এবং আরও রয়েছে, যা এখনও তোমাদের অধিকারে 
আসে নি, তা তো আল্লাহ বেষ্টন করে রেখেছেন” [সূরা 
আল-ফাতহ, আয়াত; ২১] এখানে তিনি পরিষ্কারভাবে বলে 
দিয়েছেন যে, তা তাদের অধিকারে ছিল না; তিনিই তা 
তথা একনিষ্ঠতার বিষয়টি জানার কারণে তিনি তাদেরকে 


এর ওপর ক্ষমতাবান করেছেন এবং তাদের জন্য তা 
গনীমত হিসেবে দান করেছেন। 


আর এই জন্য যখন কাফিরগণ আহযাবের যুদ্ধ তথা 
ধরনের সামরিক অবরোধ করে, যা আল্লাহ তা'আলার 
নিম্নোক্ত বাণীর মধ্যে উল্লেখ করা হয়েছে: 


A > 
hd SY + 


BAN Eb HG Lice LL 55 es 2 SHE YI 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৭৬ | 


5 DES © CAST HL S55 Sal oh 
[11-10 NEA LO Ls Wh, 5 Ska 
“যখন তারা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল 
তোমাদের উপরের দিক ও নিচের দিক থেকে, আর যখন 
তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়েছিল, তোমাদের প্রাণ হয়ে 
পড়েছিল কণ্ঠাগত এবং তোমরা আল্লাহ্‌ সম্বন্ধে নানাবিধ 
ধারণা পোষণ করছিলে; তখন মুমিনগণ পরীক্ষিত হয়েছিল 
এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল” [সূরা আল- 
আহযাব, আয়াত: ১০-১১], তখন এই দুর্বলতা ও সামরিক 
(একনিষ্ঠতা) ও তাঁর প্রতি শক্তিশালী ঈমান । আল্লাহ 
তা'আলা বলেন, 


2 


EAE SS ERA 
51 KO CAS COLNE Gg As Ml S15 

[22 :h> | 
“মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখল, তখন তারা 
বলে উঠল, ‘এ তো দেখছি তা-ই, আল্লাহ ও তাঁর রাসূল 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


যার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও 
তাঁর রাসূল সত্যই বলেছিলেন’ আর তাতে তাদের ঈমান 
ও আনুগত্যই বৃদ্ধি পেল” [সূরা আল-আহযাব, আয়াত: 
২২] 

এই ইখলাস তথা একনিষ্ঠতার ফলাফল আল্লাহ তা'আলা 
তাঁর নিম্নোক্ত বক্তব্যের মাধ্যমে উল্লেখ করেছেন: 


a 


UE is le f tee bie sll 4 
5 BE Sl Jl © ye UH SEG Jeg So 
Eh CEN Lol GB B55 Leveled os EST JH 
I 15435 ST E55 © Bf S45 Ss 
5 {OO G5 08 LB BSG Gs 15s 

[27-2505 
“আল্লাহ কাফিরদেরকে ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিলেন, তারা 
কোনো কল্যাণ লাভ করে নি। যুদ্ধে মুমিনদের জন্য 
আল্লাহই যথেষ্ট; আল্লাহ সর্বশক্তিমান, প্রবল পরাক্রমশালী । 
আর কিতাবীদের মধ্যে যারা তাদেরকে সাহায্য করেছিল, 
তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে নামিয়ে দিলেন এবং 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৭৮ | 


তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন: তোমরা তাদের 
কতককে হত্যা করছ এবং কতককে করছ বন্দী । আর 
তিনি তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি, 
ঘরবাড়ি ও ধন-সম্পদের এবং এমন ভূমির যাতে তোমরা 
এখনও পদার্পন কর নি। আর আল্লাহ সর্ববিষয়ে 
সর্বশক্তিমান” [সূরা আল-আহযাব, আয়াত; ২৫-২৭] 
আল্লাহ তা'আলা এ সাহায্য এমন এক বাহিনীর মাধ্যমে 
করেছেন, যা তাদের ধারণায় ছিল না: তা হচ্ছে ফিরিশতা 
ও বিক্ষুব্ধ বাতাস ৷ আল্লাহ তা‘আলা বলেন, 


HE I ee Hf ES LEN Sy 
fh SENESCENT 

[9:5 1 LO a 
“হে মুমিনগণ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর 
অনুগ্রহের কথা স্মরণ কর, যখন শক্রুবাহিনী তোমাদের 
বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে 
প্রেরণ করেছিলাম বিক্ষুব্ধ বাতাস এবং এক বাহিনী যা 
তোমরা দেখ নি। তোমরা যা কর, আল্লাহ তার সব কিছুই 
দেখেন” [সূরা আল-আহযাব, আয়াত: ৯] 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


আর এ জন্যই দীন ইসলামের বিশুদ্ধতার প্রমাণের 
অন্যতম এই যে, একে আঁকড়ে-ধরা সংখ্যালঘু দুর্বল দল 
ংখ্যাগরিষ্ঠ শক্তিশালী কাফির দলকে পরাজিত করে। 
আল-কুরআনের ভাষায়: 
4 HT Sy BS Es SE LY Ss 5S) 
[249 555 1 LG ol 
“আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত 
করেছে! আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন” [সূরা 
আল-বাকারাহ, আয়াত: ২৪৯] 
আর এ জন্য আল্লাহ তা'আলা বদরের দিনকে নিদর্শন 
(5), দলিল-প্রমাণ (5:৮) ও সত্য-মিথ্যার মীমাংসাকারী 
(১৬5৯) হিসেবে নামকরণ করেছেন। কেননা তা দীন 
ইসলামের বিশুদ্ধতার প্রমাণ ও নিদর্শন । আল্লাহ তাআলা 
বলেন, 
Al bad S JE Ss Gil Liss 3 5h SE I 
[130s de BE Co 


“দু'টি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। একদল আল্লাহর পথে যুদ্ধ 
করছিল, অন্যদল কাফির ছিল।” [সুরা আলে ইমরান, 
আয়াত: ১৩] এটি ছিল বদর দিবসের ঘটনা ৷ আল্লাহ্‌ 
তাআলা আরও বলেন, 


BE EA 5 Ge BGG HC As 4S jy 
CAE ELIA BCE 

“যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং ঈমান 
আনো ততে, যা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি 
অবতীর্ণ করেছিলাম, যেদিন দু'দল পরস্পরের সম্মুখীন 
হয়েছিল ৷” [সূরা আল-আনফাল, আয়াত: ৪১] এটাও ছিল 
বদর দিবসের ঘটনা । 
আল্লাহ তা‘আলা আরও বলেন, 

[42 :J85NE AL LS SE DG 2 DAY 
“যাতে যে ধ্বংস হবে, সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের 
পর ধ্বংস হয়।” [সূরা আল-আনফাল, আয়াত: ৪২] 
কোনো কোনো তাফসীরকারের বিশ্লেষণ অনুযায়ী এটাও 
ছিল বদর দিবসের ঘটনা । 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৮১০] 


আর সন্দেহ নেই যে, একটি সংখ্যালঘু দুর্বল কিন্তু 
ঈমানদার দল কর্তৃক একটি সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী 
কাফির দলকে পরাজিত করাটা এ দুর্বল দলটি যে হকের 
(সত্যের) ওপর প্রতিষ্ঠিত এবং আল্লাহ তাআলা যে তার 
সাহায্যকারী, তার স্পষ্ট প্রমাণ। যেমন, তিনি বদর যুদ্ধের 
ঘটনা প্রসঙ্গে বলেন, 


[123 dls JE CUS LB 50 STS IHG 


“আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ 
তো তোমাদেরকে সাহায্য করেছিলেন।” [সুরা আলে 
ইমরান, আয়াত: ১২৩] 


তিনি আরও বলেন, 

i SATAS os I KAT I DS 22 By 
LEC Ee Els Gi 
“স্মরণ কর, তোমার রব ফিরিশতাগণের প্রতি প্রত্যাদেশ 
করেন, আমি তোমাদের সাথে আছি । সুতরাং মুমিনগণকে 


অবিচলিত রাখ যারা কুফুরী করে, আমি তাদের হৃদয়ে 
ভীতির সঞ্চার করব... ৷” [সূরা আল-আনফাল, আয়াত: 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
শলকা [চী 


১২] 
আর আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করার 
প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের গুণাবলী বর্ণনা করেছেন 
এবং এসব গুণাবলী দ্বারা তাদেরকে অন্যদের থেকে 
পৃথক করেছেন তিনি বলেন, 
BANOO Ry EA DIO LE 
[40 
“নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করেন, যে তাঁকে সাহায্য 
করে। আল্লাহ নিশ্চয় শক্তিমান, পরাক্রমশালী” [সূরা 
আল-হাজ, আয়াত: ৪০] এরপরই তিনি তাদের গুণাবলী 
দ্বারা তাদেরকে অন্যদের থেকে পৃথক করেছেন: 


4d » 20 


535 5 lS AG NT 3 LEST 0) 
el gl (ON ize ELS 43 SA EE i 
[41 


সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং সৎকাজের 
নির্দেশ দিবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে; আর 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
পল 5) 


সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে ৷” [সূরা আল- 
হাজ, আয়াত: ৪১] 
আর আলোচ্য সামরিক অবরোধের এই প্রতিকারটিকে 
আল্লাহ তা‘আলা সূরা আল-মুনাফিকুনে অর্থনৈতিক 
অবরোধের প্রতিকার হিসেবেও ইঙ্গিত দিয়েছেন। তিনি 
বলেন, 
SS HT JL Se G5 BS YSU GA SY 
Wh STEELER SOE (ESE 
ব্যয় করো না, যাতে তারা সরে পড়ে৷” [সূরা আল- 
মুনাফিকুন, আয়াত: ৭] 
যে কাজটি মুনাফিকগণ মুসলিমগণের সাথে করার ইচ্ছা 
প্রকাশ করেছিল তা নিঃসন্দেহে ছিল অর্থনৈতিক 
অবরোধ ৷ আল্লাহ তা'আলা এই ইঙ্গিত দিয়েছেন যে, এর 
প্রতিকার হলো তাঁর প্রতি মজবুত ঈমান এবং 
পরিপূর্ণভাবে তাঁর প্রতি মুখাপেক্ষী হওয়া । তিনি বলেন, 


Fd AD f 2 aati 2 চ EL EE To re 
EYE y AEA =; 2) ee AER 25> lS) 


IslamHouse com 


[7 Sd TALS 
“আর আকাশমণ্ডলী ও পৃথিবীর ধন-ভাণ্ডার তো 
আল্লাহরই, কিন্তু মুনাফিকগণ তা বুঝে না” [সূরা আল- 
মুনাফিকুন, আয়াত: ৭] কারণ, আকাশমণ্ডলী ও পৃথিবীর 
ধন-ভাণ্ডার যার হাতে রয়েছে, তিনি তাঁর নিকট 
আশ্রয়প্রার্থী, তাঁর অনুগত বান্দাকে উপেক্ষা করবেন না। 
তিনি বলেন, 
LN EES AO EEL HESS) 
[3-2 :338 EAI LLG HE A BBE 5 
“যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ 
তার (উত্তরণের) পথ করে দেবেন, আর তাকে তার 
ধারণাতীত উৎস থেকে রিযিক দান করবেন যে ব্যক্তি 
আল্লাহর ওপর নির্ভর করে, তার জন্য আল্লাহই যথেষ্ট” 
[সূরা আত-তালাক, আয়াত: ২-৩] আর তিনি এই 
ব্যাপারটি আরও স্পষ্ট করে বলেন, 


[SA :4, 2] 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 


করবেন” [সূরা আত-তাওবাহ, আয়াত: ২৮] 


IslamHoUuse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
_শাদপলথল ) 


দশম মাসআলা: মনের গরমিলজনিত সমস্যা প্রসঙ্গে 


আল্লাহ তা‘আলা সূরা হাশরের মধ্যে জ্ঞান-বুদ্ধির অভাবকে 
এই সমস্যার কারণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি 
বলেন, 


(EE LB LF LL} 

“তুমি মনে কর তারা এক্যবদ্ধ, কিন্তু তাদের মনের মিল 

নেই ৷” এরপরই আয়াতের বাকি অংশে মনের গরমিলের 
কারণ বর্ণনা করে বলেন, 

[14:21 © SE VEG EL Dy 

“এটা এই জন্য যে, তারা এক নির্বোধ সম্প্রদায় ৷” [সূরা 
আল-হাশর, আয়াত: ১৪] 


আর এই জ্ঞান ও বুদ্ধিগত দুর্বলতাজনিত রোগের ওষধ 
হলো ওহীর আলোর অনুসরণ করার মাধ্যমে নিজেকে 
আলোকিত করা। কারণ, ওহী এমন সব কল্যাণের পথ 
দেখায়, যা শুধুমাত্র জ্ঞান-বুদ্ধির মাধ্যমে অর্জন সম্ভব না। 
আল্লাহ তা‘আলা বলেন, 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
শলা [চলনা 


El Gen SES 5 AGG ESL ES IK 5 
22 At tnd ih clo 3 dt at 
“যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমরা পরে জীবিত করেছি 
এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছি, 
সে ব্যক্তি কি এ ব্যক্তির ন্যায়, যে অন্ধকারে রয়েছে এবং 
সেই স্থান থেকে বের হওয়ার নয়?” [সূরা আল-আন'আম, 
আয়াত: ১২২] 


তিনি এই আয়াতের মধ্যে বর্ণনা করেন যে, যে ব্যক্তি মৃত 
ছিল, ঈমানের নূর তাকে জীবিত করে তোলে এবং তার 
চলার পথকে আলোকিত করে। 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


| 
wp dn 


SEE CEASE SES RATE) 


তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে 
যান” [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৫৭] 


তিনি আরও বলেন, 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
লা se) 


bre FEL ES rl GIB 405 FCS SiS 
220 NO 


“যে ব্যক্তি ঝুঁকে মুখে ভর দিয়ে চলে, সে-ই কি ঠিক পথে 
চলে, না কি সেই ব্যক্তি যে ঝজু হয়ে সরল পথে চলে?” 
[সূরা আল-মুলকর: ২২] এই প্রসঙ্গে এগুলো ছাড়াও 
আরও অনেক আয়াত রয়েছে। 


মোটকথা: মানবতার কল্যাণে প্রণীত দুনিয়ার নিয়মনীতি 
তিন শ্রেণিতে বিভক্ত: 


১. প্রথম প্রকার; বিপর্যয় সৃষ্টিকারী বস্তু বিতাড়িত করা: 
এটা উসূলবিদদের নিকট ‘জরুরি আবশ্যকীয় বিষয়’ 
হিসেবে পরিচিত। এর মূলকথা হলো, পূর্বে আলোচিত 
ছয়টি বিষয় অর্থাৎ দীন, জীবন, বিবেক-বুদ্ধি, বংশ, মান- 
সম্মান ও ধন-সম্পদ থেকে ক্ষতিকারক সব কিছু দূরীভূত 
করা । 

২. দ্বিতীয় প্রকার: কল্যাণকর বস্তু আমদানি করা: এটা 
উসূলবিদদের নিকট ‘নিত্যপ্রয়োজনীয় বিষয়’ হিসেবে পরিচিত। 
আর এর শাখা-প্রশাখার মধ্যে কিছু দিক হলো: ক্রয়-বিক্রয়, 
ইজারা এবং শরী‘আতের ভিত্তিতে পরিচালিত সমাজের সদস্যদের 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন (= ৮৯ | 


মধ্যে সংঘটিত সকল প্রকার পারস্পরিক লেনদেন ও বিনিময় । 


৩. তৃতীয় প্রকার: উত্তম চরিত্র ও সুন্দর স্বভাব দ্বারা সুসজ্জিত 
হওয়া: এটা উসূলবিদদের নিকট “‘সোন্দর্য বিধানকারী ও 
পরিপূর্ণতা দানকারী গুণাবলি’ হিসেবে পরিচিত। এর শাখা- 
প্রশাখার কিছু দিক হলো: স্বভাগত বৈশিষ্টসমূহ যেমন, দাড়ি রাখা, 
গেঁফ খাট করা.. ইত্যাদি। 


এর শাখা-প্রশাখার আরও কিছু দিক হলো: সকল প্রকার নোংর 
বস্তুকে নিষিদ্ধ ঘোষণা এবং নিকটাত্মীয় অভাবীদের মধ্যে দানকে 
আবশ্যক করা । 


আর এই ধরনের সকল কল্যাণকর বিষয়সমূহ সর্বোত্তমভ 
ও প্রজ্ঞাসম্মত পদ্ধতিতে সুসম্পন্ন ও সুসংরক্ষিত করা 

কেবল দীন ইসলামের মাধ্যমেই সম্ভব । আল-কুরআনের বাণী: 
BO 5 55S SH 2 ELD Ls ex sg Ty 
[1:১৯ 


“আলিফ-লাম-রা, এই কিতাব, যার আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত 
ও পরে বিশদভাবে বিবৃত প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত সত্তার নিকট 
থেকে” [সূরা হুদ, আয়াত: ১] 


০১ এ kk , se ke hl bo; 


IslamHouse com 


ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন 
০) ৯০ ০3 


এই গ্রন্থটিতে দুনিয়ার সকল বিষয় পরিচালিত হয় এমন দশটি 
মহান বিষয়ের প্রতি আলোকপাত করে আল-কুরআনের মাধ্যমে 
এর সমাধান করা হয়েছে । যেমন, ১. তাওহীদ ২. উপদেশ ৩. 
সৎকর্ম ও অন্যান্য কর্মের মধ্যে পার্থক্য ৪. পবিত্র শরী‘'আত 
ব্যতীত অন্য কোনো বিধানকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ করা 
৫. সমাজের সামাজিক অবস্থা ৬. অর্থনীতি ৭. রাজনীতি ৮. 
কাফির কর্তৃক মুসলিমদের ওপর প্রভাব বিস্তার সমস্যা ৯. 
কাফিরদের প্রতিরোধে মুসলিমদের সংখ্যাগত ও প্রস্তুতিগত 
দুর্বলতা সমস্যা ১০. সমাজের পারস্পরিক আন্তরিক অনৈক্য 
সমস্যা । 


IslamHouse com 


IslamHouse con 


